


তরজমা-ই-০ক্বারআন 


কান্যুল ঈমান 


কৃত 
আ'লা হযরত ইমামে আহলে সুন্নাত 
মাওলানা শাহ্‌ মুহাম্মদ আহয়দ রেযা খান বেরলতী 
রাহ্যাতুন্রাহি আলায়হি 


তাফসীর হোশিয়া) 


খাযাইনুল ইরফান 


সদ্রুল আফাযিল মাওলানা সৈয়দ মুহাম্মদ নঈম উদ্দীন মূরাদাবাদী 
রাহ্যাতুল্লাহি আলায়হি 


বঙ্গানুবাদ 
আলহাজ মাওলানা মুহাম্মদ আবদুল মান্নান 


প্রকাশনায় 
শুলশান-ই:হাবীব ইসলামী কমপ্লেক্স, 





কান্যুল ঈমান ও খাযাইন্থল ইরফান 


নিরীক্ষণ 0 ওস্ভামুল ওলামা,শায়খুল হাদীস ওয়াত্‌ তাফসীর 

অধ্যক্ষ আলহাজ্‌ আল্লামা যুসলেহ উদ্দীন (মাদ্দাযিল্লাহু আলী) 

সহযোগিতায় ০ পাঞ্জুলিপি তৈরী ও প্রুফ রিডিং 
মাওলানা এ, এ, জাযেউল আখৃতার আশরাফী 
আলহাজ হাফেয মীর মুহাম্মদ এয়াকুব 
মুহাম্মদ ফিরোজ আলম 
মুহাম্মদ দিদারুল আলম 
কাযী মুহাম্মদ আবুল ফোরকান হাশেমী 
আৰু সাঈদ সুহান সস জীলালী 
স্বায়াতসমৃহেক্ বিন্যাস নিরীক্ষণ 
হাফেয ক্ষ মুহাম্মদ মুহিউদ্দীন হাশেমী 
১১ই রবিউল আখের, ১৪১৬ হিজরী 
৮ই সেপ্টেম্বর, ১৯৯৫ সন 


আতিকুল ইসলাম চৌধুরী 


সহাম্মদ নুরুল আজিম 
সুহাম্মদ সাজ্জাদ হোসেন 


মুহাম্মদ আমানুল্লাহ 


নিও কনসেপ্ট লিমিটেড 

৭, সিডিএ খাণিজ্যিক এলাকা 

মুমিন রোভ, চট্টগ্রাম 

গুলশান-ই-হাবীব ইসলামী কমপ্লেক্স 


হক আবে, বহার হাট, ডাকঘর চাদ্দগীএ, চাস, বাংলাদেশ 





























টাকা ২০০ মাত্র 
UAE Dhs 45 Only 
USS 15 Only 











সৰ্ব্বস্ব সংরক্ষিত 











KANZUL IMAN O KHAZAINUL IRFAN 


By Ala Hazatat, Imarre-AHe Sunnat Moulena Shah Muhammad Ahmad Reza Khan Breilawi (Rahmatullah 9158) 
and Sadrul Afazil Moulana Sayyed Muhammad Necem Uddin Mursdabedi (Rahmatullah! 20১8) 


Translated into Bengali by Al-hai Moulana Muhammad Abdul Mannan 
Published by Gulshan-e-Habib Islamic Complex, Chittagong. Bangladesh 


0165: GULSHAN-E-HABIB ISLAMIC COMPLEX 
Haque Market, Bahaddar Hat. P. D. Chandgaon, Chittagong, Bangladesh 


Price : BTk. 200 Only, UAE 05 45 Only, USE 15 Only 





একবিংশতিতম পারা 


ঢাকা-১০৯. অথাৎ কোরআন শরীফ সেটার তেলাওয়াত ইবাদতও এবং তাতে মানুষের জনা উপদেশও রয়েছে, বিধি-নিষেধ, আচার-আচরণ এবং উন্নত 
চিত্রের শিক্ষণ রয়েছে। 

চীকা-১১০, অর্থাৎ শরীয়তের নিহিন্ধ কারযাদি থেকে। সুতরাং যে বাত নামায নিয়মিতভাবে পড়ে এবং সেটাকে যথাযথভাবে সম্পন্ন করে, তার ফল হয়- 
কোন না কোন দিন সে এসব মন্দ কাজ বর্জন করে, যে গুলোতে সে লিপ্ত ছিলো । হযরত আনাস রাদিয়্সা তা'আলা আনহু থেকে বলিত আছে যে, এক 
আনসারী যুবক বিশ্বকুল সরদার সাগর তা'আলা আলায়হি ওয়াসাল্লামের সাথে নামায পড়তো আর বহু মহাপাপ (বীরা গুনাহ) কাজে লিও হতো । হুযুর 
সাললাল্লাহ তা'আলা আলায়হি ওয়াসাল্লামের নিকট তার বিরুদ্ধে অভিযোগ করা হলো। তিনি এরশাদ ফরমালেন, “তার নামায কোন দিন তাকে সেসব অপকর্ম 
খেকে খে দেবে” সুতরাং অতি অন সময়ের মধ্যে সে তাওবা করলে এবং তার অবস্থা ভালো হয়ে গেলো। 

হযরত হাসান রাদিয়াল্লাহ তা'আলা আন্হ বলেন, “যার নামায তাকে অশ্লীল ও নি কার্যাদি থেকে বিরত রাখে না, তা নামাযই নয়” 

ঢাকা-১১১. যেহেতু, তা হচ্ছে উৎকৃ্তম ইবাদত তিরমিযী শরীফের হাদাসে আছে, বশবকুল সরদার সপ্তাহ তা'আলা আলায়হি ওয়াসাল্লাম এরশাদ 
করেন. "আমি কি তোমাদেরকে এ আমল সম্পর্কে বলবো না যা তোমাদের কর্মসমূহের মধ্যে সর্বাপেক্ষা উতম এবং প্রতিপানকের নিকট পবিত্রতর, অতি 
উচ্চ মর্াদাসম্পনু, তোমাদের জন্য স্বরণ রৌপা প্রদান করা অপেক্াও শ্রেয় এবং জিহাদের মধ্যে যুক্ধ করা এ নিহত হওয়ার চেয়েও উত্তম? সাহাবা কেরাম 


করলেন, “নিশ্চয়, হে আল্লাহ্‌র 
সঃ আল্কাৰ্ত বহক মা ৰ 




















ক্রু’ - পাচ 

৪৫. হে মাহবৃব! পাঠ করুন যে কিভাব 
আপনার প্রতি ওহী করা হয়েছে (১০৯) এবং উন দিব 
নামায কায়েম করুন! নিশ্চয় নামায অশ্লীল ও 88৩) 37 | বানের অর্যাদা উৎকষ্টতর+" এরশাদ 
ae কাজ থেকে পরের রি ১৮900560281] করলেন, “অধিক পরিমাণে হিক্র- 

আল্লাহ্র স্মরণ সর্বাপেক্ষা বড় (১৯১ ৮৫০৮: || কারীদের” সাহাবীগণ আৱত করলেন, 
এবং আল্লাহ্‌ জানেন যা তোমরা করো ০৪ ং আল্লাহ্‌র পথে জিহাদকারী?” 
বর ১৮ 
(১১২); কিন্তু তাদের যারা সধ্যে অত্যাচার রিনি একটু হত্যা করে যে, তার তরবারি 
[করেছে সে) । আর বলো (১১৪), ‘আমরা RC EY ky ১৭ বু 
ঈমান এনেছি সেটারই উপর, যা আমাদের পু ও যিকর 
পতি অবতীর্ণ হয়েছে এবংযা তোমাদের প্রতি ১৮/9846 জদপেকষা উচ্চ" । 
অবতীৰ্ণ হয়েছে আর আমাদের-তোমাদের একই 6৩৮১ | হযরত হবনে আব্বাস রাদিয়াল্লাহু 
[উপাস্য এবং আমরা তারই সামনে আত্মসমর্পণ তা'আলা আনহুমা এ আয়াতের এক 
[করি (১৫)। তাফনীৱ (ব্যাখ্যা) এটা করেছেন যে, 











হাদী "আল্লাহতা'লা তার বান্নাদেরে স্বরণ 
EE শি এ করা বহু বড় ৷” 

অপর এক অভিমত এর তাফসীরে এও রয়েছে যে, “ অশ্লীলতা ও মন্দ কার্যাদি থেকে বিরত রাখা এবংনিযেধকরার মধ্যে আল্লাহ্‌ "আল যিক্র মহান” 
টীকা-১১২. আল্লাহ তা'আলার প্রতি তার আয়াতসমূহ দ্বারা আহবান করে এবং প্রমাণাদির প্রতি দৃষ্টি আকর্ষণ করে; 

জীক্ষা-১১৩. অত্যাচারের মধ্যে সীঘাডিক্রন করেছে, পৌড়ামী অবলম্বন কমেছে, উপদেশ অমান্য করেছে, না থেকে উপকার হণ করেনি, তাদের প্রতি 
কঠোরতা অবলদ্বন ওঝো। অপর এক অভিমত হচ্ছে, অর্থ এ যে, যে সব লোক দিশ্বকুল সরদার সাল্লাল্লাহু তা স্বাল৷ আলায়হি ওয়াসাল্লামকে কষ্ট দিয়েছে 
অথবাযারা আল্লাহ তা'আলার জন্য পুএ ও শরীক স্থির করেছে, তাদের প্রতিকঠোরতা প্রদর্শন করো । অথবা অর্থ এ যে, জিযুয়া (কর) পরিশোধকারী ফিশ্বীদের 
সাথে উত্তম পস্থায় বিতর্ক করো; কিন্তু যারা যুলুম করেছে এবং মদধী দায়ি থেকে বের হয়ে গেছে ও জিহ্য়া পরিশোধ করা থেকে বিরত রয়েছে তাদের 
সাথে বিতর্ক তরবারির দ্বারা করো। 


যাস্আল্লাঃ এ আয়াত থেকে কাফিরদের সাথে ধর্মীয় বিষয়াদিতে বিতর্ক করার বৈধতা প্রমাণিত হয় । অনুরূপভাবে, “ইলমে কালাম' ( 1১-4০4৮৮) 
শিক্ষা করার বৈধভাও। 


চীকা-১১৪. কিতাব সমপরদায়কে, যখন তারা তোমাদের নিকট তাদের কিতাবের কোন বিষয়বস্তু বর্ণনা করে, 
টাকা-১১৫, হাদীস শরীফে বার্ণ৩হয় যে, যখন ফিতাবীগণ তোষাদের নিকট কোন বিষয়বস্তু বর্ণনা করে তখন তোমরা তাদের না সমর্থন করো, না অস্বীকার 


করো; বরং এটাই বলে দাও যে, আমরা আল্লাহ্‌ তা'আলার উপর, তার কিতাবাদির উপর এবং তার রসূলগণ্রে উপর ঈমান এনেছি। সুতরাং যদি তারা 
এ বিষয়বস্তু ভুল বৰ্ণন। করে ভবে ভোমরা সেটাকে সমর্থন করার গুণাহ্‌ থেকে বেঁচে যাবে, আর যদি বিষয়বসুা শুদ্ধ ছিলো, তবে তা অস্বীকার করা থেকে 
বেঁচে যাবে। 

ভীকা-১১৬, 'ক্রেরআন পাক'; যেমন তাদের প্রতি তাওরীত ইত্যাদি অবতীর্ণ করেছিলাম, 

চীকা-১১৭. অর্থাৎ যাদেরকে তাওরীত প্রদান করেছি; যেমন হযরত আবদুললাহ ইবেন সালাম এবং তার সাহীগণ, 

বিলের এ সৃলাটি মন্ধী আর হ্যরত আমলা ইবনে সালাম ও তার সাখীগণ মদীনায় ঈমান এনেছিলেন আ্মাহ্‌ তা-আলা এর পূর্বে তাদের সম্পর্কে 
সংবাদ দেন। এটা অদৃশ্য সংবাদসমূহের অন্তর্ভূক্ত (জুমাল)। 

'ীকা-১১৮. অর্থাৎ যক্াবাসীদের মধ্য থেকে, 

ভীকা-১১৯, যারা কুফরের মধ অতীব কঠোর । 

*জুহ্দ' (১৯২১) এ অস্বীকারকে বলা হয়, যা পরিচয় লাভের পর করা হয়; অর্থাৎ জেনেঙ্ুনে অস্বীকার করা । বস্তুতঃ ঘটনাও এই ছিলো যে. ইহুদীগণ 


খুব জানতো যে, রসূল করীম সাল্লাপ্রাহ তা'আলা আলায়হি ওয়াসাল্লাম আল্লাহ্‌ তা'আলার সত্য নবী এবং কৌরআনও সত্য । এসব কিছু জেনেশুনেই তারা 
পৌন়াীশতঃ অস্বীকার করেছে। [লুল জল পে 


চীকা-১২০. ক্বোৱআন লাঘিল হওয়া সপ 
চীকা-১২১. অর্থাৎআপনি বদি লিখতেন প্রতি কিতার অবতীর্ণ করেছি (১১৬), সুতরাং, 

ও পড়তেন- এমন হতো, 

ীকা-১২২, অর্থাৎ কিভাবীগণ বলে, 
“আমাদের কিতাবসমূহে শেষ নবীর 
গুণাবলী এই বর্ণিত হয়েছে খে, তিনি 
“আনুষ’ হবেন, নালিখবেল,না পড়বেন । শারদ ১১1 
৬৮:০৮ ৪৮, এবং এ-(১২০)-র পূর্বে আপনি কোন 
te [কিতাব পাঠ করতেন না এবং না আপন হাতে! 
টীকা-১২৩, ৯ সর্বনাম ছারা যদি | কিছু লিখতেন । এমন যদি হুতো (১২১) তাহলে। 
কোরআন" বুঝানো হয়, তবে অর্থ এ | বাতিল সম্প্রদায় অবশ্যই সন্দেহ করতো (১২২) ।! 
দাড়াবে যে, ক্কোরআন করীম হচ্ছে'সুন্পষ্ট | ৪%. বরং ওটা সুস্পষ্ট নিদর্শন তাদেরই 
লিদর্শনসমূহ', যেগুলো আলিম ও |অত্তরসমৃহের মধ্যে, যাদেরকেজ্ঞান দেয়া হয়েছে, 
হাফিযাগণের বক্ষসমূহে সংরক্ষিত রয়েছে। | (১২৩); এবং আমার আগ্লাতসমূহকে অস্বীকার 










পারা £ ২১ 


১ 

















45440 


BR সেটার উপর ঈমান আনে; এবং, 
(কেউ অস্বীকার করেনা, 











5:57 


“সুষ্পষ্ট নিদর্শন" হবার অর্থ এ যে, |করে না, কিন্তু অত্যাচারীগণ (১২৪) ৷ বি 
সেগুলোর অধত্যিন্দিতা সৃস্পষ্টই। আর | 2০. এবং বললো (২০),কেন অবতীর্ণ; ৬১১ gr 
উভয় বৈশিষ্টাই কোরআন বরীষের সাথে | হৃয়না কিছু নিদর্শন ভার উপর তারপ্রতিপালকের SO 






খাস। আর অন্য কোন কিতাব এমন নয়, 
যা মু'জিযা হয় এবং না এমনও যে, 
প্রত্যেক যুগে বক্ষসমূহে সংরক্ষিত 
রয়েছে। 

হযরত ইবনে আব্বাস রাদিয়াল্তাহ রী 
তাআলা আনৃহমা > স্বনাম'-এর আনাখিল - ৫ 
প্রত্যাবর্তনস্থল (বিশেষ্য) হর বিশ্বকুল সরদার সাল্লাল্লাৎ তা'আলা আলায়হি ওয়াসাল্লামকে স্থির করে আয়াতের এ অর্থই বর্ণনা করেন যে, বিশ্বকুল সরদার 
সাল্লাল্লাহ তা'আলা আলায়হি ওয়াসাল্লাম ‘অধিকারী' ( ২৯৮০) হন সেসব নিদর্শনের, যেগুলো কিতাবীদের মধ্যে এসব লোকের অন্তরসমূহে সংরক্ষিত 
রয়েছে যাদেরকে জ্ঞান দেয়া হয়েছে। কেননা, তারা নিজেদের কিভাবসমূহে তার (দঃ) গুণাবলী ও প্রশংসা পেয়ে থাকে (ৰাযিন)। 

চীকা-১২৪. অর্থাৎ দৌড়া ইহুদীগণ, যারা মু'জিযাসযূহ প্রকাশ হওয়ার পরও জেনে চিনে গৌড়ামীবশতঃ অব্ীকারকারী হয়। 

ীকা-১২৫, মার কাফিরগণ 

ভীকা-১২৬. যেমন হযরত সালিহ-এর উ্ী হযরত মূসার লাঠি এবং হযরত ঈসা দত্তরশানা (আলায়হিযুদ সালাত ওয়াস সালাম 1) 

ীকা-১২৭. প্রজ্ঞানুসারে যা ইচ্ছা করেন অবতারণ করেন। 

ভীকা-১২৮. অবাধ্যতা রদর্শনকারীদেরকে শাস্তির; এবংআমি তজ্ঞন্যই আদিষ্ট হয়েছি। এরপর আল্লাহ্‌ তা'আলা মন্তার কাফিরদের এ উক্তির জবা দিচ্ছেন- 


[নিকট থেকে (১২৬)? আপনি বলুন, 

তো আলাহ্‌রই নিকট রয়েছে 
(১২৭) । আৱ আমি তো এ স্পষ্ট সতর্ককারী হই 
(১২৮) ।" 











জকা-১২৯, অর্থএ যে, কোরআন করীম হচ্ছে ু'জিযা'। ওটা পূর্ববর্তী নবীগণের মু'জিযা অপেক্ষা অধিক পরিপূর্ণ এবং সমন্ত নিদর্শন থেকে সত্য সন্ধানীকে 
হয়োজনমুক্ত করে কেননা, যতদিন যমানা থাকবে ততদিন পর্যন্ত কোরআন করীম স্থায়ী হবে: তা অন্যান্য মু-জিযাদির মতো নিঃশেষ হয় যাবে না। 


সূরা 1 ২৯ আন্কাৰূত চীকা-১৩০. আমার রিসালতের সত্যতা 


৯- এবং দের জনয এটাই কি যথেষ্ট নয় এবং তোমাদের অবীকষান্নের উপর 
ys ALG পা 

জামি আপনার উপর কিতাব অবতীর্ণ ন 25998 | হাহ কে সমন করে, 

যাতাদের উপর পাঠকরা হচ্ছে (১২৯)? হেঞে BISLEY টা আনু ত 

ভাতে দয়া ও উপদেশ রয়েছে (৮, হারিসের ন 

ans dd | ৬৩৮১৯০৮? | বশবকল সরদার সালাহ আলায়হি 
















পারা £২১ 





বন 








ওয়াসাল্লামকে বলেছিলো, “আমাদের 
বত - ছয় উপরআস্হান থেকেপাথর বর্ষণ করান ৷” 
i চীকা-১৩২. যা আল্লাহ্‌ তা'আলা নির্দিষ্ট 
(০২. আপনি বলুন, ‘আল্লাহ্‌ যখেই আমার ও 32500008 | করছে বত ওঁ মেয়ানকাল পরব 
সধ্যে সাক্ষী হিসেবে (১৩০), তিনি । log 3৬5 + bo শান্তিকে পিছিয়ে দেয়া হিকষতেরই 
যা কিছু সযানসমূহ ও যমীনের মধ্যে ৷ 17485595584 | sm 


সা তোপ | SRE, | জৰা১৩০, অল গান 


তারাই ক্ষতিগ্রত্ত ৷" | জীকা-৯৩৪, এর মধ্যে ভালের কেউ 
|৫৩. এবং ভারা আপনার নিকট শাস্তি ১১০ 
চাচ্ছে (১৩১); আর যদি একটা ভীকা-১৩৫. অর্থাৎ নিজ কর্মফল ৷ 
সময়সীমা না থাকতো (১৩২), তবে |! চীকা-১৩৬. যে ভূ-শাতে সহজে ইবাদত 
তাদের উপর শাস্তি এসে যেতো (১৩৩) করতে পারে৷ ।অর্থ এ যে, যখনমু*মিনের 
এবং নিশ্চয় তাদের উপর হঠাৎ করে এসে যাবে পক্ষে কোন ভূ-খণ্ডে আপন দ্বীনের উপর 
উনি নবি হালক | প্রতিষ্ঠিত থাকা এবং ইবাদত পালল করা 
iy নিকট শান্তি তাড়াতাড়ি চাচ্ছে এও 4১4/17 0৮] কষ্টসাধ্য হয়তখন তার উচিত ডৃ-খণ্ডের 
চি 2845455 | ee হজ কর যেখানে সে নল 
(১৩৪); ৪845৫ | হাদত করতে পারে এবং হীনের বিধি- 
যেদিন তাদেরকে পরিবেষ্টিত করবে | ৯72150124893 | বিধান পালনের ক্ষেতে কোন বাধার 














opts s, খান হয় না 

- তাদের উপর ও তাদের পায়ের নীচ 19702৮55985] নথ 
“থেকে এবং তিনি বলবেন, ‘গহণ করো আপন 592 + | শানে নুষুলঃ এ আয়াত মন্দার দুর্বল 
স্বাদ (১৩৫)।" ৬ = মুমলমানদের প্রসঙ্গে অবতীর্ণ হয়েছে, 
y যাদেৱজনা সেখানেআবস্থানকরে ইসলাম 
আষারহ || ০০ প্রকাশ করা ভয়ের কারণ ও কষ্টকর 


ছিলো; এবংতীরা অতীবসংকী্ণ পরিবেশে 
ছিলেন। তাদেরকে নির্দেশ দেয়া হলো, 
“আমার ইবাদত তো অবশ্যই করতে 
হবে, এখানে অবস্থান করে হখন তা 
করতে পারছো না, তখন নীলা শরীফের 
পিকে হিজরত করে চলো যাও। সেটা 
প্রশন্ত, সেখানে নিরাপত্তা আছে।” 
টীকা-১৩৭. এবং এ ধ্বংসশীল জগত 
ছাড়তেই হবে; 

চীকা-১৩৮. সাওয়াৰ ও শান্তি এবং 
কর্মকলোর জন্য ।সুতরাংএটাই অপার 
যে আমার বীর উপর শ্তিষ্ঠিত খাকবে 











এবং আপন দ্বীসেক্স হিফাথতের জন্য হিজরত করবে। 
চ্রীকা-১৩৯. যারা আল্লাহ্‌ তা'আলার ইবাদত পালন করে। 


'চীকা-১৪০. বিভিন্ন কষ্টের উপর এবং যে কোন প্রকার কষ্টেও আপন দ্বীন বর্জন করেনি । ষুশরিকদের নির্যাতন সহ্য করেছে। হিজরত অবলম্বন করে, দ্বীনের 


খাতিরে আপন যাডৃতৃমি তাগ করার বাষট সহা করেছে। 
টাকা-১৪১, সমস্ত বিষয়ে। 


চীকা-১৪২. শানে নুযুলঃ মন্কা যুকাররুায় মুশরিকগণ মুমিনদেরকে রাতদিন বিভিন্ন ধরণের কষ্ট দিয়ে থাকতো । বিশ্বকুল সরদার সাল্লাল্লাহু তা'আলা 
আলায়হি ওয়াসাল্লাথ তাদেরকে মদীনা তৈয়াবার প্রতি হিজরত করার নির্দেশ দিলেন । তখন তাদের মধ্য থেকে কেউ কেউ বললেন, “আমরা মদীনা শরীফে 


কিভাবে চলে যাবে? সেখানে না আছে 





সূরা £২৯ আল্কাবৃত ২৮ 






















আমাদের খররবাড়ী, লা ধন-সম্পদ। কে 
'আবাদেয়কে আহ দেবে, কে দেবে 
পানীয়?” এর জবাবে এ পবিত্র আয়াত 
অবতীর্ণহয়েছে।আর এরশাদ করা হয়েছে 
যে, অনেক জীবজনু এমনই রয়েছে, 
যেগুলো আপন জীবিকা সাথে রাখেনা। 
সেটা অর্জনের শক্তিও তাদের নেই এবং 
না সেগুলো পরবর্তী দিনের জনা কোন 
খাদ্যভালরারসংগহ করে। যেয়ন- চতুষ্পদ 
প্রাণী ও পক্ধীকুল। 

চীকা-১৪৩, সুতরাং যেখানে থাকবে 
তিনিই সেখানে ৱিন দেবেন। কাজেই, 
এটা কেমন প্রশ্ন যে, 'আমাদেরকে কে 
খাওয়াবে, কে পান করাবে” সমস্ত সৃষ্টির 
জনয আল্লাহই বিযক্দাতা। দুর্বল, সবল, 
মুৰীষ ও সুসাফির- সবাইকে তিনিই 
জীবিকা দেন। 

চীকা-১৪৪. তোমাদের উক্তিসমূহ এবং 
তোমাদের অন্তরের কথা । 

হাদীল শতকে বর্ণিত হয়েছে- বিখকুল 
সরদার সাল্যাল্লাহ আলায়হি ওয়াসাল্লাম 
বলেন, “যাদি তোমরা আল্লাহু তাআলার 
উপরনির্ভরকরো যেমনিভাবে করা উচিত, 
তাহলে তিনি তোমাদেরকে এমন জীবিকা 
দেবেন যেমন পক্ধীকৃলকে দেন।সেগুলে 
সকালে ক্ষুধার্ত, খালি পেটে বের হয়, 
সন্ধ্যায় তুষ্ট হয়ে ফিরে আলে ।” 
(তিরমিযী) 

ঢাকা-১৪৫.অর্থাৎ্কার কাফরদেরকে ৷ 
চীকা-১৪৬, এবং এ স্বীকারোক্তি সত্বেও 
কিভাবে আলাহ্‌তা'আলারতাওহীদ থেকে 
মুখ রি নেয়! 


a. সৰ লোক, যারা ধৈর্য ধারণ করেছে 


৬০- এবংযমীনের উপর কতোই বিচরণকারী 
[রয়েছে যেগুলো আপন জীবিকা সাথে রাখে না 


তোমাদেরকে (১৪৩) এবংভিনিই শুনেন, জানেন: 
(১৪৪)। | 


তৰে তারা অবশ্যই বলবে, “আল্লাহ্‌ " ভাহলে, 
[ভারা কোথায় যাচ্ছে যুখ নীচু করে (১৪৬)? 

[৬২ আল্লাহ্‌ প্রশস্ত করেন রিয্কু আপন 
বান্দাদের মধ্য থেকে যার জন্য চান এবং 


৬৩- এবং যদি আপনি তাদেরকে জিজ্ঞাসা 
করুন, “কে অবতীর্ণ করেছেন আসমান থেকে! 
পানি; অতঃপর তা দ্বারা যযীনকে জীবিতকবেন। 
[সেটার মৃত্যুর পর?" তবে অবশ্যই বলবে, 
‘আল্লাহ’ (১৪৭) ।আপনি বলুন, ‘সমস্ত প্রশংসা 
|আল্লাহ্রই জনা?" ররকাদের ম্যে অধিকাংশ 
বিবেকহীন (১৪৮) । 


৬৪. এবং এ পার্থ জীবন তো কিছুই নয়, 
কিন্তু খেলাধূলা মাত্র (১৪৯) ৷ এবং নিশ্চয় 
আখিরাতে খর, অবশ্য সেটাই সত্য জীবল 
(১৫০)। কতোই উত্তম ছিলো যদি তারা 
|জানতো (১৫১)! 


(১৪২); আল্লাহ্‌ ৱিয্ক্‌ দান করেন তাদেরকে ও | 





ডু" - সাত 









94 





25558 





০ 


EES LES সেম 


BIS EE) 


















ীকা-১৪৭. তাকেই স্বীকার করে। 
চীকা-১৪৮, কারণ, এ স্বীকারোকি সত্বেও তারা তাঞহীদকে অস্ীকার করে। 


চীকা-১৪৯, অর্থাৎ ছোট ছোট ছেলেমেয়েরা যেমন কিছুক্ষণ খেলাধূলা করে, খেলাধুলায় মনোযোগ দেয়, অতঃপর এ সবই ছেড়ে চলে যায়, এমনই অবস্থা 
দিয়াও তা অতি তাড়াতাড়ি নিশ্চিহ্ন য়ে যায় এবং মৃত্যুও এর থেকে তেমনিভাবে বছর করে দেয় যেমন ধেলাধূলাকারা ছেলেরা খেলাধুলার পর বিক্ষিপ্ত 


হয়ে যায় । 


চীকা-১৫০. যেহেতু, সেই জীবনই স্থায়ী ও অন্তহীন ৷ তাতে মৃত্যু নেই । ‘লীবন’ এলার যোগ্যতা সেটাৱই রয়েছে 
ীকা-১৫১. দুনিয়া ও আখিরাতের হাকীবৃত বা রহস্য; তাহলে, তারা এ ধ্বংসশীল জীবনকে আবিরাতের চিরস্থায়ী জীবনের উপর প্রাধান্য দিতো না। 


কল-১৫২, এবং নিমজ্জিত হবার আশংকা হয়। তখন তাদের শির্ক ও গৌড়ামী সবে প্রতিমাগুলোকে ডাকে না। বরং 
ঈল-১৫৩. যে. এ বিপদ থেকে উদ্ধার তিনিই করবেন; 
ঈা-১৫৪. এবং ডুবে যাবার আশংকা ও দুপা দর হতে থাকে, প্রণান্তি লাভ হয়, 


ঈা-১৫৫. অন্ধকার যুগের লোকের সামুদ্রিক সফর করার সমর প্রতিমাগুল সাথে নিয়ে যেতো । যখন বায়ু তিনে বাহিত হতো ও নৌযান বিপদে 
পড়তো, তখন বোতঙুলো সমু ফেলে দিতো, আর. ভু (হে প্ৰতিপালক! হে প্রতিপালক) বলে ডাকতে থাকতো । কিনতু নিরাপত্তা 
পাতত করার পর আবাণে উ পির্ের প্রতি ফিঝে যেতো । 





ঈকা-১৫৬. অর্থাৎ এ বিপদ থেকে মৃক্তলাভের প্রতি; 








ভীকা-১৫৭. এবং তা থেকে উপকার 
লাভ করে। কিন্তু নিষ্ঠাবান মুমিরা; 
ভারা আলা তা'আলার নি'মাতসমূহের 
প্রতি নিষ্ঠা সহকারে কৃতজ্ঞ থাকে। আর 
যখন এমন অবস্থার সগুশীন হয় এবং 
আল্লা তা'আলা তা থেকে উদ্ধার করেন 
তখন তার ইবাদতের মধ্যে আরো বেশী 
তৎপর হয় কিনতু কাফিরদের অবস্থাএর 
সম্পূর্ণ বিপহীত। 

টাকা-১৫৮, প্রতিফল নিজ কর্ষের। 
চীকা-১৫৯. অর্থাৎ মন্কাবাসীগণ । 


টীকা-১৬০. তাদের শহর মক্কা 
মুকার্রামার 

চীকা-১৬১. তাদের জন্যই, যারাতাতে 
রয়েছে 


সুরা £ ২৯ আন্কাবৃত ৭২৯ পার ২১ 














৬৫. অতঃপর যখন নৌযানে আরোহণ করে 
(১৫২), তখন আল্লাহকে আহ্বান করে একমার 
প্রতি দৃঢ়ভাবে বিশ্বাস রেখে (ao 
ঃপর যখন তিনি তাদেরকে স্থলের দিকে 
করে আনেন (১৫৪) তখনই শির্ক করতে 
করে (১৫৫); 

|৬৬. ফলে, কৃতজ্ঞতা খ্রকাশ করে আমার 
প্রদত্ত নি'মাতের প্রতি (১৫৬) এবং ভোগ করে 
(১৫৭); সুতরাং তারা অবিলম্বে জানতে পারবে 


1৬৭. এবং তারা কি (১৫৯) এটা দেখেনি যে, | 
আমি (১৬০) সম্থালিত তৃ-খণ্ডকে নিরাপদ 
[আশ্রয়স্থল করেছি (১৬১) এবং তাদের চতুর্পাশে 





ডীকা-১৬২. হত্যা করা হয়; গ্রেফতার 


করছে (১৬৩) এবং ক্যাল্লাহ্‌ প্রদত্ত নি'মাতের করা হয়? 

(১৬৪) প্রতি অকৃতজ্ঞতা প্রকাশ করছে? টাকা-১৬৩, অর্থাৎ বোতগুলোতো 

|৬৮- এ ব্যক্তির চেয়ে অধিক যালিম কে, যে (05965858584 | ীকা-১৬৪. অর্থাৎ বি্বকুল সরদার 
ষ্ঠ 

আল্লাহ সম্বন্ধে মিথ্যা রচনা করে (১৬৫), অথবা সাল্লাল্লাহু তা'আলা আলায়াই ওয়াসাল্লাম 

সত্যকে অন্বীকার করে (১৬৬) যখন তা তার ০6044 I ও ইসলামের সাথে কুফর করে। 

[নিকট আসে? কাফিরদের ঠিকানা কি জাহান্নামে 54804 টি লা 


(১০০৭০ | চীকা-১৬৬. বিশ্বকুল সরদার মুহাম্মদ 

৮৩5 | আব্বা সারল্লা তা'আলা আলায়হি 

14456 {| ওয়ালাৱামের নবুয়ত ও কোরআনকে 
অমান্য করে 

টীকা-১৬৭. নিঃসন্দেহে সমস্ত কাফিরের 

ত্ানাতিল ঠিকানা জাহান্লামেই। 

'ীকা-১৬৮- হযরত ইবনে আবাস রাদিয়াল্লাহু তা'আলা আন্হমা বলেন, অর্থ এ যে, যারা আমার পথে চেষ্টা করবে আমি তাকে সাওয়াবের গথ প্রদান 

করবো । হযরত জুনায়দ বলেন, “যারা তাওবার মধ্যে প্রচ চালাবে তাদেরকে নিষ্ঠার পথ প্রদান করবে৷ ৷” হযরত ফুদায়ল ইবনে আথ্যায বলেন, “যারা 

শিক্ষার্জনের চেষ্টা করবে তাদেরকে আমি আমল' করার রাস্তা প্রদান করবো ।” হযরত সা'আদ ইবনে আবদুল্লাহ বলেন, "যারা সুন্রাতকে প্রতিষ্ঠা করার 

ক্ষেত্রে চেষ্টা করবে আমি তাদেরকে জান্নাতের পথ দেখাবো।” 

ীকা-১৬৯. তাদের সাহায্য ও সহায়তা করেন। + 



























* সুরা আনকাবৃত' সমাপ্ত। 


টীকা-১. ‘সূরা রোম" মনত । এ'তে ছয়টি রুকু', ঘাটটি আয়াত, আটশ উনিশটি পদ এবং তিন হাজার পাচশ চৌব্রিশটি বর্ণ রয়েছে। 


ঢীকা-২. শানে বুষুলঃ পারস্য ও রোমের মধো যুদ্ধ বেখেছিলো: যেহেতু পারদবাসীরা অনিপূজারী ছিলো, সেহেতু আরবের মুশরিকরা তালের বিজয় 
চাইতো । পক্ষান্তরে, 'রোমবাসীরা' আসমানী কিতাবের অধিকারী ছিলো, তাই মুসলমানদের নিকট তাদের বিজয় ভাল লাগতো । 

পারস্যের বাদশাহ খস্রু পারভেজ রোমবাসীদের বিরুদ্ধে সৈন্য রেরণ করলো । রোম সম্রাট কায়সারও সৈন্য খরেরণ করলো। এ দু'টি সৈনাদল সিরিয়া ভূমির 
সক মুখোমুখি হলো। পারস্যবাসীরা জয়যুক্ত হলো। মুসলমানদের নিকট এ সংবাদটা বেদনাদায়ক হলো। মন্ধার কাফিরগণ এতে হর্ন হয়ে 
মুসলমানদেরকে বলতে লাগলো, “তোমরাও আসমানী কিতাবের অধিকারী আর ৃষ্টানরাও কিতাবের অধিকারী । আর আমরাও অশিক্ষিত, পারস্যবাসীরাও 
অশিক্ষিত (উস্মী)। আমাদের তাই পারস্যবাসীগণ তোমাদের ভাই রোমবাদীদের উপর বিজয়ী হয়েছে আঘাদের ও তোমাদের মধ্যে যুদ্ধ হলে আমরাও 
তোমাদের উপর বিজনী হবো ।” এর জবাবে এআন্াতডলে অবতী হয়ছে এবং তাদেরমধ্ে এখবর প্রচার করা হলো যে, কয়েক বছরের মধ্য রোমবাদীরা 
পারস্যবাসীদের উপর বিজয়ী হবে। 


এ আয়াতগুলো শুনে হযরত আবু বকর সিদ্দীক্‌ রাদিয়াল্লাহু তা'আলা আন্‌ মক্কার কাফিরদের মধ্যে গিয়ে ঘোষণা করে দিলেন যে, 'আন্লাহ্রই শপথ! 
রোষবাসীরা অবশ্যই পারস্যাবাসীদের উপর বিজয় লাভ করবে । হে যন্কাবাসীরা! তোমরা এ সময়কার যুদ্ধের ফলাফলের উপর খুশী হয়ো না। আমাদেরকে 
আমাদের নবী সাল্লাল্লাহু আলায়হি ওয়াসাল্লাম এ খবর দিয়েছেন।" 

উবাই ইবনে খালাফ কাফির তার সামনে [সূল 7 ৩5 লোম তত 

এসে দাড়ালো । অতঃপর তার ও তার 
মধ্যে একশ উটের এশর্ত হয়ে গেলো- সূরা রোম 

“বদি নয় বৎসরের মধ্যে পারস্যবাসীরা ০১৬৭২ ২ 
বিজয়ী হয়ে যায়, তবে হযরত সিনীক ৬৮5591১1৯৮3 




















সিদদীকু রাদিয়ান্তাছ তা'আলা আন্হকে 





লাগানো হারাম ঘোষিত হয়নি। 





সত্যতা প্রকাশ পেয়েছিলো । হলাযবিযা অথবা বদরের যুদ্ধের দিন রোমবাসীরা পারস্মবাসীদের বিৰুদ্ধে জয়যুক্ত হয়েছিলো । আর রোমবাসীরা মাদায়েনে 
পেরসয) তাদের ঘোড়া বেখেছিলো । আর ইন্াকে “কুমিয়াহ্‌' নামের একটা শহরও প্রতিষ্ঠা করেছিলো। হযরত আন্‌ বকর সিলীক রাদিয়াল্লাহু তা'আলা 
আনহু উবাই সন্তানদের নিকট থেকে বাজি উটগুলো উসূল করে নিরেছিলেন। কেননা, ইত্যবসরে সে (উবাই) মৃত্যুমুখে পতিত হয়েছিলো । 


বিশ্বকুল সরদার সাল্লাল্লাহু তা'আলা আলায়হি ওয়াসাল্লাম হযরত সিন্ীকে আকবর রাদিয়াল্লাহু তা'আলা আন্হকে নির্দেশ দিয়েছিলেন যেন বাজির উটগুলো 
সাদকহ করে দেন। 


বস্তুতঃ এ অদৃশোর সংবাদ হুযুর বিস্ককুল সরদার সাপ্রান্যাহ তা'আলা আলায়হি ওয়াসাল্লামের নবৃয়তের সত্যতা ও কোরআন করীম আল্লাহ্র বাণী হবার 
পক্ষে এক সুস্পষ্ট প্রমাণ । (খাযিন ও মাদারিক) 


ীকা-৩. অৰ্থাৎ সিরিয়ার এ ভূখণ্ডে, যা পারস্যের (ইরান) অধিকতর নিকটে অবস্থিত 

ঢীকা-৪. পারস্যবাসীদের বিরুদ্ধে, 

হীকা-৫. যেগুলোর সময়সীমা নয় বৎসর; 

ীকা-. অর্থাৎ রোমবাসীদের বিজয়ের পূর্বেও এবং তারপরও। অর্থাৎ প্রথমে পারস্যবাসীদের বিজয় লাভ হওয়া এবং দ্বিতীয়বার বোমবাসীদের (বিজয়)- 
এ সবই আল্লাহর নির্দেশ ও ইচ্ছায় এবং তারই ফয়সালা ও সিদ্ধান্তের কারণে হয়েছে। 


* অবশ্য এ মাস্আলায় ওলাম। কেরামের মতবিরোধ রয়েছে। 


জীর্_৭. যে, তিনি কিতাবী সম্প্রদায়কে কিতাব-বিহীন সম্প্রদায়ের বিরুদ্ধে বিজয় দান করেছেন। একই দিনে বদরের প্রান্তরে মুসলমানদেরকে মুশরিকদের 
জু বিজয় দিয়েছেন। আর মুসলমানদের সত্যতা এবং নবী করীম সাল্লাল্লাহু তা'আলা আলায়হি ওয়াসান্াম ও কোরআন করীমের পূর্বাভাষের সত্যতাও 


১৩০ তোম ২১ 





- আল্লাহ্‌র সাহায্যে (৭) ৷ তিলি সাহায্য 
ল যাকে চান এবং তিনিই হন সম্মানের 
ক দয়ালু; 

:- আল্লাহ্র প্রতিশ্রুতি (৮) ৷ আল্লাহ আপন 

তক্রাতিভঙ্গ করেন না; কিন্তু বহুলোক জানেনা 


০. (তারা) জালে চোখের সামনের পার্থিব 
(১০); এবং তারা আখিরাত সম্পর্কে 
অববহিত। 


. তারা কি নিজেদের অন্তরে ভেবে দেখেনি 

আল্লাহ্‌ আস্মান ও যমীন এবং যা কিছু 

ঠলোর মধ্যখানে রয়েছে, সৃষ্টি করেননি কিন্তু 

ত্য (১১) ও একটা নির্ঘারিভ মেয়াদকাল 

(১২)? এবং নিশ্চয় অনেক লোক 

প্রতিপালকের সাথে সাক্ষাতকে অস্বীকার 

(১৩)। | 

৯. এবং তারা কি পৃথিবীতে ভ্রমণ করেনি? 

দেখতো যে, তাদের পূর্ববর্তীদের পরিণাম 

কিরূপ হয়েছে (১৪) ৷ তারা এদের থেকে অধিক 

সী ছিলো এবং জমি চাষ করেছে ও 

করেছে তাদের (১৫) আবাদী অপেক্ষা 

ধিক এবং তাদের রসূল তাদের নিকট সুস্পষ্ট 

নিদর্শনসমূহ নিয়ে এসেছেন (১৬)। সুতরাং, 

দর প্রতি যুলুম করা (১৭) আল্লাহ্র কাজ 

; হা, তারা নিজেরাই নিজেদের প্রাণের 
অত্যাচার করছিলো (১৮) । 

৯০. অতঃপর যারা সীমা ছাড়িয়ে মন্দ কর্ম 
ছে তাদের পরিণাম এ হয়েছে যে, তারা 
হর আয়াতসমূহকে অস্বীকার করতে 

এবং সেগুলোর প্রতি ঠা্টা-বিদ্ধপ 


কাচক দুই 


পুনরায় সৃষ্টি করবেন (১৯),তার পার (তোমরা) 
তারই দিকে প্রত্যাবর্তন করবে (২০) ৷ 


১২. এবং যেদিন কিয়ামত সংঘটিত হবে, 
সেদিন অপরাধীদের আশা ভেঙ্গে পড়বে (২১) । 





৩৯ 
88408 
OSH ELT 
23895226525 
[Oe AEE 


BGA BG EST 
খেত 
৩৬45 
OSE Het 


SES BHAT 
BEAGLE 
5 SSIES 
এসো 

667 


SEITE 
94৯৫5 E 


EF Ne 
৩৩১৫ 


12 





মানাল - ৫ 


জীক ২১, এবং কোন উপকার ও মঙ্গলের আশা ঘাকবেনা। কোন কোনতাফীরকারক এ অর্থ বলা করেন যে, তাদের ৰাকশঞ্ি একেবারে লোগ গাৰে, 
রা শু থাকবে। কেননা, তাদের নিকট পেশ করার মতো কোন প্রমাণ থাকবে না। কোন কোন তা্সীরকারক এর এ অর্থ বর্ণনা করেন হে, তর 





প্রকাশ করে দেন। 


ভীকা-৮. যা তিনি বলেছিলেন যে, 
লোমবালী কয়েক বছরের মধ আবার 
বিজয় লাভ করবে। 

চীকা-৯. অর্থৎ জঞানহীন। 

ভীকা-১০. খ্যৰলা-বাণিজ্য, কৃষিকাজ ও 
দিৰ্মাণ কাজ ইত্যাদি পার্থিব পেশ৷ । এতে 
ই্ি৩ রয়েছে যে, পৃথিবীও রহস্য 
সাশার্কে আালেনা ৷ লেটারও বাহ্যিক 
দিকটাই শুধু জানে। 

চীকা-১১. অর্থাৎ আসমান ও যমীন এবং 
যাকিছু সেগুলোর মধ্যখানেজাছে। আল্লাহ্‌ 
তা'আলা সেগুলোকে বাতিল ও অনর্থক 
ৃষ্টকরেননি। সেগুলোর সৃষ্টিতেঅগণিত 
বহসা রয়েছে 
টীকা-১২, অর্থাৎসব সময়ের জন্য তৈরী 
করেননি; বরংএকটা সময়সীমা নির্ধারণ 
করে দিয়েছেন। যখন প্র সময়সীমা পূণ 
হয়ে যাবে তখন এটা বিলীন হয়ে যাবে। 
আর এ সময়সীমা ব্য়াষত সংঘটিত 
হওয়ার সময় পর্যন্ত ৷ 

চীকা-১৩. অর্থাৎ পর পুনকুথিত 
হওয়ার বিষয়ের উপর ঈমান আনে না। 
চীকা-১৪. যে, রস্লগণকে অস্বীকার 
করার কারণে ধ্বংস করে দেয়া হয়েছে, 
তাদের ধ্বংসপ্রাপ্ত ঘরবাড়ী এবং তাদের 
ধ্বংসাবশেষ পরত্যক্ষকারীদের জন্য শিক্ষা 
অহণের যোগয। 

্রীকা-১৫. মকাবাসীগণ 

'টীকা-১৬, সুতরাং তারা ভাদের উপর 
ঈমানআনেনি অতঃপর আল্লাহ্‌ তা'আলা 
তাদেরকে ধংস করে ফেললেন। 
চীকা-১৭. তাদের প্রাপ্য কম দিয়ে এবং 
তাদেরকে বিনা দোষে ধ্বংস করে; 
চীকা-১৮. রসৃলগণকে অস্বীকার করে 
নিলেবা নিজেদেরকে শান্তির উপযোগী 
করে। 

টীকা-১৯. অর্থাৎ মূত্র পর জীবিত 
করে। 


চীকা-২০. তখন কর্মফণ প্রদান কমতকেন। 


অপমানিত হবে। 


টীকা-২২. অর্ৎ প্তিাগুলো, মেগুলোর তারা পুজা করো । 

টীকা-২৩. মু'যিন ও কাফির; এরপর আর কখনো একত্রিত হবে না। 
টীকা-২৪. অর্থাৎ জান্নাতের বাগানে তাদের সমাদর করা হবে, যাতে তারা খুশী হবে। এ আতিথেয়তা জান্নাতের নি'মাতসমূহ দ্বারা করা হবে। 
একটা এভিৰত এও রয়েছে যে, এটা দ্বারা “মামা! ( ৪) বুঝানো হয়েছে; অর্থাৎ তাদেরকে মনমুগ্ধকর সঙ্গীত শুনানো হবে; যা আল্লাহ্‌ তা'আলার 


সম্বলিত হবে। 


টীকা-২৫. পুনরুথান ও হিসাব নিকাশের জন্য একত্রিত হওয়ার ( ৮২) অস্বীকারকারী হয়েছে। 
ভীকা-২৬. না এ শান্তিাস করা হবে, না তা থেকে কখনো বের হবে 


জীকা-২৭. "পবিত্রতা ঘোষণা দ্বারা হয়ত 
আন্লহৃতাআলার তান্বীহ ওপরশংসাবাক্য 
ঘোষণা কলা বৃক্ধানো হয়েছে; আর হাদীস 
শরীফ্ষসমূহেও এর বহু ফযীলত বর্ণনা 
করা হয়েছে। থবা তা দ্বারা “নামাম' 
বুঝানো হয়েছে। হযরত ইবনে আববাস 
রিয়া তাআলা আন্হমাকে জত্ঞাসা 
করা হলো যে, “পশ্জেগানা নামাযের 
বিবরণও কি কোরআন মজিদে রয়েছে” 
ভিনিবলসেন, “হা।” আর এ আয়াতগুলো 
তেলাওয়াত বনালেন এবং বললেন, “এ 
গুলোতে লী ওয়াক্ত নামায ও সেগুলোর 
সময় উল্লেখিত হয়েছে” 


চীকা-২৮. এতে মাগরিব ও এশার 
নাাযসমূহের বিবরণ এসে গেছে। 
চীকা-২৯. এটা হলো ফজরের নামায়। 
ঢীকা-৩০. অর্থাৎ আসমান ও 
বীনবাসীদের উপ তার প্রশংসা করা 
অপরিহার্য । 

চীকা-৩১. অর্থাৎ 'তাস্বীহ' পাঠ করো 
দিনের কিছু অংশ বাকী থাকতে ৷ এটা 
হলো আসরের নামায। 

ঢীকা-৩২. এটা হলো যোহরের নামায় । 
হিকমত (নিগৃঢ় রহন্য)ঃ 

নামাযের জন্য এ পাচটা সময় দির্দ্ারিত 
হলো। এ কারণে, সর্বোত্তম কাজ হচ্ছে 
সেটাই, য সর্বদা করা হয়। বস্তুতঃ 
মানুষের সেই শক্তি নেই যে, তার পূর্ণ 





সূরা £৩০ রোম 


৭৩২ 





৯৩. এবং তাদের শরীকণ্তলো (২২) তাদের 
জন্য সুপারিশকারী হবেনা এবংতারা নিজেদের 
[শরীকদেরকে অস্বীকার করবে 

৯৪. এবং যেদিন কিয়ামত সংঘটিত হবে, 
[সেদিন পৃথক হয়ে যাবে (২৩) । 


১৫. সুতরাং খসব লোক, যারা ঈমান এনেছে 


ও সৎকর্ম করেছে বাগানের পৃষ্পবীথিতে তাদের 


আতিথ্য করা হবে (২৪)। 
১৬- এবং যেসব লোক কাফির হয়েছে এবং 
আমার আয়াতসমূহ ও পরকালের সাক্ষাতকে 
অস্বীকার করেছে (২৫) তাদেরকে শান্তিতে 
আবদ্ধ করে রাখা হবে (২৬) । 

১৭. সুরাৎআআন্রাহ্‌র পবিত্রতা মোষণা করো 
(২৭) যখন ভোম্াদের সন্ধ্যা হয় (২৮) এবং 
যখন সকাল হয় (২৯)। 

১৮". এবং প্রশংসা তারই আসযানসমূহ ও 
যমীনের মধ্যে (৩০) এবং দিনের কিছু অংশ! 
বাকী থাকতে (৩১) আর যখন তোমাদের দুপুর 
হয় (৩২) । 

১৯. তিনি জীবস্তকে নির্গত করেন মৃত থেকে 
(৩৩) এবং মৃতকে বের করেন জীবন্ত থেকে 
(৩৪) এবং ভমিকে পুনজী্বিত করেন সেটার! 
যৃত্যুর পর (৩৫) । আর এভাবেই তোমরা উদিত 
[হবে (৩৬)। 





| 152৩ 
CLASSI 


৩5600727525 


2১08: 

5১5 পে 
টিটি রর 
০ 
৪৩১ 


৪2 Ha GA 








Beta 














| 
আানখিলল - ৫ 





সময়টুকু নামাযের মধ্যে অতিবাহিত করৱে। কেননা, তার রয়েছে পানাহার ইত্যাদির প্রয়োজন ও আবশাকাদি। সুতরাং আল্লাহতা'লা বান্দর উপর 
ইবাদতকে সহজ করে দিয়েছেন এবং তা এভাবে যে, দিনের প্রথমে, মধ্যভাগে ও শেষভাগে আর রাতের প্রথম ও শেষ ভাগে নামাযসমহ নির্ধারিত করে 
; যাতে সমন সময়ে ইবাদতে মশগুল থাকা সাৰ্ক্ষপ্কি ইবাদতের শামিল হয়ে যায়। (যাদারিক ও খান 


বর্ষকে মানুষ থেকে, কামিরকে সুমন থেকে । 


১. যেমন, পাহীকে ডিম থেকে এবং মানুষকে বীর্য (শুক্র) থেকে ও মু'মিনকে কাফির থেকে। 
শেন, ডিমে পাখী থেকে, 
.. অৰ্থাৎ কিয় যাবার পর, বৃষ্টিপাত ঘটিয়ে উপ জন্মিযে। 
কৰরসমূহ থেকে পুনরুথান ও হিসাব-নিকাশের জন্য । 


উন-৩৭. তোমাদের সর্বোচ্চ পিতৃপুরুষ ও তোমাদের মূল হযরত আদম আলায়হিস সালামকে তা থেকে সৃষ্টি করে। 





এ দয়া স্থাপন করেছি (৩৮)। নিশ্চয় 
তে নিদৰ্শনসমূহ রয়েছে চিন্তাশীলদের জন্য । 
২২. এবং তার নিদর্শনসমূকের মধ্যেরয়েছে_। 
ও যমীনের সৃষ্টি এবং তোমাদের 


ও রংয়ের বিভিন্নতা (৩৯) ৷ নিশ্চয় এতে | 


যমীন থেকে এক আহ্বান করবেন (৪৭), তখনই 
[ভোমরা বের হয়ে পড়বে (৪৮)। 


২৬. এবং ভারই, যা কিছু আস্যানসমূহ ও 
যমীনে রয়েছে। সবই তার হুকুমের অধীন । 
২৭. এবং তিনিই হন, যিনি সর্ব প্রথম সৃষ্টি 
করেন, অতঃপর সেটাকে পুনর্বার সৃষ্টি করবেন 
(8৯) এবং এটা তোমাদের বুঝে তার জন্য 
ধিক সহজ হওয়া চাই (৫০) । এবং তারই! 
রয়েছে সর্বাপেক্ষা উচ্চ মর্যাদা আস্মানসমূহ 








(০03545০084৩ 


SKIES 


৪৩ 
5৫৮58005455 
৮ 
27৮১3৪১৬৩ 

64 





৮ 
HIB 


৬১৪39843৬ 
5৩৫4 
ম60502529 
এও 











চীকা-৩৮. যে, কোন পূর্ব-পরিচিতি ও 


চীকা-৩৯. ভাষার বৈচিত্র তো এ যে, 
কেউ আরবী ভাষার কথা বলে, কেউ বলে 
অনারবীয় ভাষায়। কেউ আবার অন্য 
কিছু। আর বর্ণের বৈচিত্র এ যে, কেউ 
ফর্সা, কেউ কালো, আর কেউ হচ্ছে 
গোধুম বর্ণের । বন্তুতঃ এ বৈচিত্র অতীব 
আশ্চর্যজনক । কেননা, সবাই একই মূল 
থেকেই এবং তারা সবাই হযরত আদম 
আলায়হিস্‌ সালামের সন্তান। 
টীকা-৪০. যার কারণে ক্লান্তি দূরীভূত 
হয় ও আরাম পাওয়া যায়। 
চীকা-৪১. অনুধহ সন্ধান করা" হারা 
জীবিকা অৰ্জন করা বুঝায় । 
চীকা-৪২. যান্মা বিবেকের কান দ্বারা 
শুনে। 

চীকা-৪৩, পতিতহওয়া ওক্ষতিকরার । 
চীকা-৪৪. বৃষ্টি 

চীকা-৪৫. যারা চিন্তা ভাবনা করে ও 
আল্লাহ্র ক্ষমতার প্রতি গভীর দৃষ্টিতে 
তাকায় 

চীকা-৪৬. হযরত ইবলে আবাস ও 
হয়রত ইবনে মাসউদ রাদিয়ান্ডাহ 
তা'আলা আনুহম বলেন যে, এ দুটিই 
কোন প্রকার স্তম্ভ ছাড়া স্থির রয়েছে। 
চীকা-৪৭, অর্থাৎ তোমাদেরকে 
কবরসমূহ থেকে আহ্বান করবেন। তা এ 
ভাবে যে, হযরত ইস্রাফীল আলায়হিস্‌ 
সালাম কৰরবাসীদেরকে উঠানোর জন্য 
শিক্ষায় ফুৎকার করবেন । তখন পূর্ব ও 
পরবর্ীদের মধ্যে এমন কেউ থাকবে না 
যে উঠবেন ৷ সুতরাংএর পরপরই এরশাদ 
ফরমাচ্ছেন- 

চীকা-৪৮. অর্থাৎ ককরসমূহ থেকে 
জীৰিত হয়ে। 


চীকা-৪৯. ধ্বংস হবার পর। 


টাকা-৫০. কেননা, মানবজাতির 
অভিজ্ঞতা ও তাদের অভিমত এ কথাই 


1 _ শ্ষানািল 2০২ বারেক জিনিের পুনঃ 


সৃষ্টি সেটার প্রথম সৃষ্টি অপেক্ষা সহজতর হয় এবং আল্লাহ্‌ তা'আলার জন্য কোনটাই কঠিন নয়। 


চীকা-৫১. যে, ভার মতো কেউ নেই।ভিনি সত্য উপাসা: তিনি ব্যতীত অন্য কোন উপাস্য নেই। 
টীকা-৫২. হে মুশরিকগণ। 

টীকা-৫৩, ও দৃষ্টান্ত এই- 

চীকা-৫৪. অর্থাৎ তোমাদের দাস কি তোমাদের অংশীদার: 

চীকা-৫৫. ধন-সম্পদ ও ভোগাপণা ইত্যাদি, 

চীকা-৫৬. অর্থাৎ মুনিব ও দাসের কি এ ধন. সম্পদ ও সামগ্রী মধ্য সমান অধিকার রয়েছে? এমনি মে- 
চীকা-৫৭. আপন সম্পদ ওসামত্ীতে এ 
সবদাসের অনুমতি ব্যতীত ক্ষমতা প্রয়োগ 
করতে? 

টীকা-৫৮. মোটকথা এই যে, তোমরা 
কোন মতেই আপন মালিকানাধীন 
পছন্দ করতে পারছো না, সুতরাং এটা 
কতো বড় যুলুম যে, আৱাহ্‌ তা'আলার 
মালিকানাধীন বান্দাদেরকে ভারঅংশীদার 
স্থির করছো? হে যুশরিকগণ! তোমরা 
রাহ তা'আলা বাতীত যাদেরকে আপন 
মাবুদ সাবান্ত করছো তারা তারই বান্দা 
ও আয়দ্বাধীন ৷ 

চীকা-৫৯. যারা শির্ক করে নিজেদের 
প্রাণের প্রতি মহ! যুলুম করেছে। 













সুর হত রোম 





ব দন্ত 
[ও যমীনের মধ্যে (৫১)। এবং তিনিই সম্থান ও ২ ৮:৫। £750122174লে 

105) i 84215514553 
আক” _ ভাল 


২৮. তোমাদের জন্য (৫২) একটা দৃষ্টান্ত ৩35468445 

[বৰ্ণনা করছেন তোমাদের নিজেদেরই অবস্থা রণ 

[থেকে (৩); তোষাদের জন্য কি তোমাদের ০০০ 
দাসদের মধ্যে কেউ অংশীদার আছে; 4 

























[করো (৫৭), যেমন পরস্পরের মধ্যে একে 
অপরকে ভয় করো (৫৮)? আমি এভাবেই 


টাকা -৬০.. অক্চতায় নিলেন ৯১১৬০১14909 

৮4৮৯১৮০৯০৪৭ তে ২7 ডন, সেরা, টিকা 

LS বশীর অনুসরণ করে বলেছে অজ্ঞতাবশতঃ শালি 
টীকা-৬২. যে তাদেরকে আল্লার শান্তি |(৬০)। সৃতরাততাক্ে কে ছিদায়ত করবে, যাকে ১20৩3৮8৩495 
দক খোদা পথভ্রষ্ট করেছেন (৬১) এবং তার কোন SHEE 


চীকা-৬৩. অর্থাৎ নিষ্ঠার সাথে আল্লাহর সাহায্যকারী নেই (৬২)। 
দ্বীনের উপর অটল ও স্বাধীলভাবে 














|৩০. সুতরাং আপন মুখমণ্ডল সোজা করুন SEL BIEL SE 
প্রতিষ্ঠিত থাকো। [আল্লাহ্র ইবাদতের জন্য একযাত্র তারই হয়ে ০ 586 
বের (৬৩) । আল্লাহ্‌র স্থাপিত বৃলিয়াদ, যার উপর চলিতে 
দ্বারা দীন-ইসলাম বুঝানো হয়েছে। অর্থ (মানুষকে সৃষ্টি করেছেন (৬৪) আল্লাহর বানানো SIMI ht 
এ’ যে, আবরাহ্‌ তা'আলা মানব জাতিকে [বস্তুকে করোনা (৬৫); এটাই সোজা ধর্ম; ₹ ০৮৫৮ 

নে রিপা বেল RE), উ এগ 
বোখারী ও মুসলিম শরীফের হাদীসে |, তারই দিকে প্রত্যাবর্তনকারী হয়ে BLN নারে 
[এ কেই ত কো ও নাল ৯0 
অঙ্গীকারের উপর সৃষ্টি করেন যা mire ০১৬৩ A 








£--) (আমি কি তোমাদের 
প্রতিপালক নইঃ)বলেগ্রহণ করা হয়েছে। 
বোখারী শরীফ-এর হাদীসে আছে- “অতঃপর তার মাতাপিতা তাকে ইহুদী অথবা খৃষ্টান অথবা অগ্নিপূজারী করে নেয়” এ আয়াতে নির্দেশ দেয়া হয়েছে 
যে, আল্লাহর দ্বীনের উপর প্রতিষ্ঠিত থাকবে, যার উপর আল্লাহ্‌ তা'আলা মানব জাতিকে সৃষ্টি করেছেন 

টীকা-৬৫. অর্থাৎ আল্লাহ্‌র ধীনের উপর খ্রতিষ্ঠিত থাকবে: 

চীকা-৬৬. এর বাস্তবতাকে ৷ সুতরাং এ ছীনের উপর প্রতিষ্ঠিত থাকো; 


টীকা-৬৭. অর্থাৎ আল্লাহ্‌ তা'আলার প্রতি, তাওবা ও আনুগত্য সহকারে। 





আালাম্বিন্ল - এ. 


চীকা-৬৮. উপাস্যের ব্যাপারে মতভেদ করে 
ভীকা-৬৯. এবং নিজের মিথাকে সত্য মনে করে। 
ীকা-৭০, রোগের অথ দুপক্ষের, কিংবা তা ব্যতীত অনয বিছুত 























চীকা-৭১. এর কষ্ট থেকেমুক্তি দান করে 
এবং আরাম দান করে, 
৩২. ভাদেহমধ্য থেকে, মারা আপন দ্বীনকে চীকা-৭২, পার্থিব নি'মাতসমৃহকে 
খণ্ড-বিশগ্ড করে ফেলেছে (৬৮) এবং হয়ে গেছে; কিছুদিন 
দদ-উপদবে বিভক্ত প্রত্যেক দলই আপের ভি উিকা-৭৩ যে, আহিরাতে তোমালের 
[নিকট যা রয়েছে তারই উপর সতুষ্ট (৬৯)। কি অবস্থাহবে এবং এ দুনিয়া অবেষণের 
৩৩. এবং যখন মানুষকে দুঃখ-দৈন্য স্পর্শ a 4 26,4097 | কি ফলাফল বের হবে! 
(৭০), তধন আপন প্রাতিপালককে ডাকে- চীকা-৭৪. কোন প্রমাণ অথবা কোন 
[তারই প্রতি ধত্যাবর্তনকারী হয়ে; অতঃপর কিতাব 
তাদেকেতার নিকট থেকে রহমতের স্বাদ 4 
৮১৮ জীকা-৭৫. এবংশিরক করা নির্দেশ দেয় 
৯১ রন হি এমন নয়, না কোনপ্রমাণ আছে,না কোন 
করে, 


৩৪. আমার ধদন্তের প্রতিঅকৃতজ্ঞতাপ্রকাশের ১০:০০ 


সতত রোম ৰ্ভহ পারা ৪২ 











জন্য ৷ সুতরাংভোগ করে নাও (২):অভঃপর কত 
[অবিলম্বে জানতে পারবে (৭৩)। 95: টীকা-৭৭. এবং অহংকার করে 
৭০ াসিকি ভাসে বিন 28449545895] ইন-৮ হুক অথ ভয় কিংৰা 


[সনদ অবতীর্ণ করেছি (৭৪) যে, তা তাদেরকে! টিসি সু রনি জাব 
আমার শরীক বানানোর কথা বলছে (৭৫)? ১৮ 5৪৩] জাকা-৭৯. অৰ্থাৎএই পাপাচারসমূহ ও 


(৩৬. এবংযখনআমি মানুষকে রহমতের স্বাদ ৬০৪৫ পরা ৯/:72১০251, 


৩৫৫55449355] উকি অন্তাহুতাআলার দয়া থেক 
হয়ে যায় (৭৭) এবং যখন তাদের নিকট কোন পর ১5 3 | আর একথা সুমিনেরমর্যাদার পরিপন্থী । 
দুর্দশা পৌছে (৭৮) এ কাজের বদলা হিসেবে, 5৫৫৯ কেননা মুমিনের অবস্থা এয়ে, যখন সে 
| যা তাদের হস্তসমূহ অগে প্রেরণ করেছে (৭৯), নি'মাত লাভ করে তখন কৃতজ্ঞতা প্রকাশ 
[তখনই তারা হতাশ হয়ে পড়ে (৮০)। করে॥ আর যখন কোন দুঃখ পায় তখন 


(০৭. এবংতারাকি দেখেনি যে.আল্লাহরিফ্ক ও3557854685গ্র | অলাহা'আলাররহমতেরপরার্থ থাকে । 
প্রশস্ত করেন যার জন্য চান, এবং সংকুচিত Sys Stk ls 
SISSIES চীকা-৮১. তাৱ সাথে সদ্ধাবহার করো ও 
যার জন্য চান । নিশ্চয় তাতেনিদদর্শনসমূহ| ৩303 | জাল 


> 0039982578169 | চীকা-৮২. আাদেবপ্ৰাপ্য দাও-সাদকৃহ 
৩১০০39৬১১15 Hae) 


মাস্আালাঃ এ আঘাত দ্বারা পরিবারভূক্ত 
স্বজনদের ( ০৯০) খোরাকী 
প্রদান অপরিহর্ হওয়া প্রমানিত হয় 
চীকা-৮৩. এবং আল্লাহ তা'আলার 





|৩৮- সুতাংআত্বীয়কে তার প্রাপ্য দাও (৮১) 1 
এবং মিস্কীন ও সুসাফিরকে (৮২) । এটা উত্তম [eo ee 


|৩৯- এবং তোমরা যে বস্তু অধিকনেয়ার জন্য 
, যাতে দাতার সম্পদ বৃদ্ধি পায়, তবে তা 














তিনে লা চত) পৰং নিকট সাওসাচম অনেষণকারী । 
[তোমরা যা খয়রাত দাও, আল্লাহ সতুষ্টি চেয়ে চীকা-৮৪. লোকদের রীতি ছিলো যে. 
তারাবন্ধ বান্ধব ও পরিচিত < ঞ্পকে 
আনখ্িল - ৫ অথবা অন্য কাউকেও এতদৃদ্দেণ্যে হাদিয়া 





দিতো যে, ভারা তাদেরকে তদপেক্ষা 
অধিক দেবে।এটা জায়েয তো আছে, কিনু সেটার জন্য সাওয়াব পাওয়া যাবে না এবং তাতে বরকত হবে না । কেননা, কাজ একমাত্আল্াহ্র আ'আলার 
নুষ্টি অর্জনের জন্য করা হয়নি। 


চীকা-৮৫. না সেটার বিনিময় নেয়া উদ্দেশ্য হয়, না লোক দেখানো। 
চীকা-৮৬- তাদের প্রতিদান ও পরার 





আব টা করের শরিরে [ক ৩০ রোম ০ 


পারা £২১ 





দশগুণ দেয়া হবে। (৮৫); তবে তাদেরই জন্য রয়েছে দ্বিগুণ বৃদ্ধি 
চীকা-৮৭. সৃষ্টিকর, জীবিকাদান করা, | ৩) । 
মৃত্যু ঘটানো ও জীবন দান করা- এসব | ৪০. আল্লাহ্‌ হন, যিনি তোমাদেরকে সৃষ্টি 
কাজ আল্লাহ্রই। করেছেন। অতঃপর তোমাদেরকে জীবিকা 
চীকা-৮৮. অর্থাৎ ্রতিমাগুলোর মধ্যে, | দিয়েছেন, অতঃপর তোমাদের মৃত্যু ঘটাবেন, 
যে গুলোকে তোমরা আল্লাহ্‌ ভা'আগার | তারপর তোমাদেরকে জীবিত করবেন (৮৭)। 
শরীক স্থির করছো সে গুলোর মধ্যেও | তোমাদের শরীকদের মধ্যেও (৮৮) কি কেউ 
এমন আছে, যে এসব কাজ থেকে কিছু করতে 
টাকা-৮৯, এর জবাব দিতে সুপরিবগণ | পারে? (৮৯) ভিনি পৰি ও বহু উর্দ্ধে তদের | 
অক্ষম হয়েছে এবং তারা দিযৃস্বাসখৃহণ্রেও | শির্ক থেকে । 
অবকাশ পায়নি। সুতরাং এরশাদ 
ফরমাচ্ছেন- 
চীকা-৯০. শির্ক ও পাপাচারলমূহের 
কারণে দৃ্ভিক, অনৃষ্টি উৎপাদন: ফাস, 
ক্ষেতের অনিষ্ট ব্যবসায় লোকসান, মানুষ 
ও পুর মড়ক, অধিক অগ্নিকাণ্ড, গর্কি 
এবং প্রতোক বস্তুতে বরকতহীনতা। 
টীকা-৯১. কুফর ওপাপাচার থেকে এবং 
তাওবাকারী হয়। 
চীকা-৮২, আপন শির্কের কারণে ধাংল 
করা হয়েছে; তাদের প্রাসাদ ও 
বাসস্থানগুলো ক্মংসপ্তুপে পরিণত হয়ে 
আছে।সেগুলে।দেখে লিক্ষাহণ করে৷ । 
টীকা-৯৩. অর্থাৎ দবীন-ইসলামের উপর 
মজবুতভাৰে অটল থাকো। 
চীকা-৯৪. অর্থাৎ ক্্য়াঘত-দিবস 
ীকা-৯৫. অর্থাৎ হিসাব-নিকাশের পর 
পৃথক হয়ে যাবে; অর্থাৎজান্লাতী জানন তের 
দিকে চলে যাবে, আর দোষবী দোযখের 
দিকে। 
ভীকা-৯৬, যেন বেহেশতের 
অষ্টালিকাগুলোর মধ্যে সুখ ও আরাম 
পায় । 
































আলা - 
৯১. ছড়িয়ে পড়েছে অশাস্তি- স্থলে ও জলে: 
(৯০) এসব কুকর্মের কারণে, যেগুলো মানৃষের 
হাতগুলো রনি করেছে, যাতে তাদেরকে তাদের | 
কোন কোন কর্মের ্বাদখহণ করান, যাতে তারা; 
[ফিরে আসে (৯১)। 
৪২. আপনি বলুন, “পৃথিবীতে ভ্রমণ করে| 
দেখো কেমন পরিণতি হয়েছে পূর্ববর্তীদের?' 
তাদের মধ্যে অনেকে মুশরিক ছিলো (৯২) । 
= ৩. সুতরাং আপন মুখমণ্ডল সোজা করো 
ইবাদতের জন্য (৯৩) এরই পূর্বে যে, এ দিন: 
এসে পড়বে যা আল্লাহ্র দিক থেকে অপসারিত 
হবার নয় (৯৪)। সেদিন পৃথক হয়ে বিভক্ত হয়ে 
যাবে (৯৫) । 
88. যেবুফরকরে তার কুফরের শাস্তি তারই 
উপর বর্তায়, আর যারা সৎকাজ করে তারা) 
নিজেদের জনাই প্রতি নিচ্ছে (৯৬); || 
৪৩. যাতে পুরস্কার দেন (৯৭) তাদেরকে, 
যারা ঈমান এনেছে এবং সংকাজ করেছে, স্বীয় 
অনুখহ খেকে ৷ নিশ্চয় তিনি কাফিরদেরকে 
[ভালবাসেন না । 
৪৬. এবং তার নিদর্শনাদি থেকে যে, তিনি; 
বায়ু প্রেরণ করেন, সুসংবাদবাহীরূপে (৯৮) 
এবংএজনা যেতোমাদেরকে আপন অনুখহের । 
স্বাদ হণ করাবেন এবং এ জন্য যে, নৌযান 
(৯৯) তার নির্দেশে চলবে এবং এ জনা যে, 
(তোষরা তার অনুগ্রহ সন্ধান করবে (১০০) এবং! 
এ জন্য যে, তোমরা কৃতজ্ঞ হবে (১০১)। 
হন. এবংনিশ্য় আমি ভোমদদর পূর্বেকতো 
রসূল তাদের সংশ্রদায়ের শ্রতি প্রেরণ করেছি। 





চীকা-৯৭. এবং পুরষ্কার দান করেন 
আল্লাহ্‌ তা'আলা । 

চীকা-৯৮. বৃষ্টি ও অধিক উৎপাদনের । 
ঢাকা-৯৯, সমু বু দারা 


টীকা-১০০, অর্থাৎসামুদিক ব্যবসা দ্বারা 
জীবিকা উপার্জন বরবে 


ভীকা-১০১.. এসব নি'মাতের; এবং 








SGA এ 


৪৫4৫ 889 এ 


So 
Ee Ay 
Ne et 3) 





বে 


পে 
পি ও 


তত ons 















আল্লাহর একত্বাদকে মেনে নেবে। 








ীকা-১০২. যেগুলো এ রসূলগণের রিসালতের সত্যতার উপর সুস্পষ্ট প্রমাণই ছিলো। সৃতরাং এ সম্প্রদায়ের কিছু সংখ্যক লোক ঈমান এনেছে এবং কিছু 
লোক কুফর করেছে। 


চীকা-১০৩. ঘে, দুনিয়ায় মধ্যে তাদেরকে শান্তি দিয়ে ধ্মংল করে দিয়েছি 


চীকা-১০৪. অর্থাৎতাদেরকে উদ্ধার করা এবং কাফিরদেরকে ধ্বংস করা । এতে নবী করীম সাল্লাল্লাছ তা'আলা আলায়হি ওয়াসাল্লামকে আখিরাতের সাফল্য 
এবং শক্রেদের উপর বিজয় ও সাহায্যের সুসংবাদ দেয়া হয়েছে। 


নী শরীফের হাদীসে বর্ণিত রয়েছে, বদলা আরাহ্‌ত'মালা তাকে ক্্য়াযত-দিবসে জাহান্নামের আগুন 





চীক্া-১০৫, কম অথবা পণ 
গীকা-১০৬. অর্থাৎ কখনো তো আরাহ্‌ 
আআনাধ্যাপক মেঘমালা প্রেরণ করেন, 
যার লে অস্মান আচ্ছাদিত মনেহয় ॥ 
আবার কখনো বি, পৃথক পৃথক 
সাহায্য করা (১০৪)। এ (দেখায়) । 
৪৮. আল্লাহ্‌ তন, যিনি প্রেরণ করেন বায়ুসমূহ, ih fe চীকা-১০৭. অর্থাৎ বৃষ্টিকে 
যেগুলো সঙচালিত করে মেঘযালাকে, অতঃপর (59 রর ীকা-১০৮, অর্থাৎ বৃষ্টির প্রতিক্রিয়া যা 
সেটাকে ছড়িয়ে দেন আসমানে যেমনই তার উপর পরা বর্তায় যেমন 
করেন (১০৫) এবং সেটাকে ৭৩-বিশও বৃষ্টি ভূমিকে সি করে, ভা থেকে সবুজ 
(১০৬) । অতঃপর তুমি লেখতে পাও যে, উদ্ভিদ জনে উদ্ভিদ থেকে ফল হয়। 
[লেটার মধ্য থেকে বৃষ্টি বহির্গত হচ্ছে । অতঃপর ফুলে রয়েছে খাদ্য হবার যোগ্যভা। 
সেটা পৌছান (১০৭) আপন বান্দাদের আর তা খেকে আলীসমূহের শরীর গঠনে 
যার দিকে ইচ্ছা করেন, তখনই ভারা খুশী তারক জোলতাশতির কী বেন 
; দেখো ঘে, আলাহ্‌ তাআলা এসবচারা ও 
গাছপালা ইত্যাদি তৈরী করে। 
চীকা-১৩৯. এবং শুক ঘয়দানকে সবুজ 
গাছপালা দ্বারা সজীব করে দেন, যার এ- 









১০১১7 


SAAS 


7102 





















পরাধীদের নিকট থেকে বদলা নিয়েছি (১০৩) 











(কিভাবে আন্রাহ্র রহমতের চিন্ন A রি 
(১০৮), ভূমিকে পৃনজীবিত করেন সেটার ০952 ই ক্ষমতা 
পর (১০৯)। নিশ্চয় তিনি মৃতাদেরকে 9 ১৮১ 
) মল ৮৬ 2৮2 জর 
সজীব ছিলো, 
১. এবং যদি আমি কোন বায়ু প্রেরণ রি 15524 ৫ 
১১০), যার ফলে তারা ক্ষেতের শস্যকে হলদে লা নিত 2 | গকা-৯১২. অৰ্থাৎ ক্ষেত হলদে বৰ্ণের 
দেখে (১১১), তবে অবশ্যই এরপর EE হবার পর অকৃতজ্ঞতা প্রকাশ করতে 
প্রকাশ করতে থাকে (১১২)। ১৪১৭ 
ই অশ্ীকার করে অর্থ এ যে, সব লোকের 
৩ হা 
প্রো he 9 53495 ও রি পায় তখন আনন্দিত হয়ে যায়, 
তারা পৃষ্ঠ প্রদর্শন করে ফিরে যায় (১১৪) ৷! ৮5158, 


| আর যখন কোন বিপদ আসে, ক্ষেত নষ্ট 

টা হয় তখন পূর্ববর্তী নি'মাতগুলোকেও 
চর করে বসে; অথচ উচিত এই ছিলো যে, রাহ তাআলার উপর ভরসা করতো এবং যখন নি'মাত লাভ করতো তখন কৃতজ্ঞতা প্রকাশ করতো, 
যখন বালা-মুসীবত আসতো তখন ধৈর্যধারণ করতো এবং প্রার্থনা ও ক্ষমা চাওয়ার যখ্যে মগ হতো । এরপর আল্লাহ্‌ তাবারাকা ওয়া তা'আলা আপন 
ন আক্রাম বিশ্বকুল সরদার সাললারাহ তা'আলা আলায়হি ওয়াসাল্লামকে শান্তনা দিচ্ছেন যে, 'আপনি সেসব লোকের বর্চিত হওয়া ও তাদের ঈমান 
আনার উপরও দুঃখিত হবেন না।" 





১১৩, অর্থাৎ যাদের অন্তরের মুড ঘটেছে এবং তাদের দিক খেকে কোন মতে সত্য খহণের আশাই অবশিষ্ট থাকেনি 
৮১১৪. অৰ্থাৎ ত্য শুনা থেকে বধির হয়। আর বধির এমনই যে, পৃষ্ঠ প্রদর্শন করে ফিরে গেছে। তাদের থেকে কোন মতেই অনুধাবন 


করার আশা নেই। 


টীকা-১১৫. এখানে 'অন্ধগণ' দ্বারাও অন্তরের অন্ধগণ বুঝানো হয়েছে। এ আয়াত থেকে কেউ কেউ এ কথার পক্ষে প্রমাণ পেশ করেন যে, মৃতরা শুনতে 
পায়না । কিন্তু এধরণের প্রমাণ পেশ করা শুদ্ধ নয় কেননা, এখানে 'মৃতগণ দ্বারা -কাফচিরগণ' বুঝানো হয়েছে। যারা পার্থিব জীবন তো ধারণ করে, কিনতু 
নসীহত ও উপদেশ দ্বারা উপকৃত হয় না। এ কারণে তাদেরকে এসব মৃতের সাথে ভুলনা করা হয়েছে, যারা কর্মজগত থেকে অভিবাহিত হয়েছে। আর 
তারা এ কারণে উপদেশাদি দ্বারা উপকৃত হতে পারে না। সুতরাং জায়াতকে , 'মৃতরা শুনতে পায়না" মর্মে প্রমাণ হিসেবে স্থির করা শুদ্ধ নয়। বস্তুতঃ বহু 
সংখ্যক হাদীস দ্বারা মৃতদের শ্রবণ করা এবং তাদের কবরের নিকট যিয়ারতের জন্য আগষনকারীদেরকেও চিনতে পারা প্রমাণিত হয়েছে। 


টীকা-১১৬. এতে মানুষের অবস্থাদির প্রতি ইঙ্গিত রয়েছে যে, তারা প্রথমে মারের গর্ভের মধ্যে লোক চক্ষুর অন্তরালে ছিলো । অতঃপর শিশু হয়ে জন্মাহণ 


eT ২: 02০9 রর সক নন] 
৫৩. এবং না আ' অন্ধগণকে (১১৫) ৯৯০৫2 £ ১ ক ] 
[ভার পা থেকে সক পথে আনয়ন" পু ও উর 
[করেন। কাজেই, আপনি তাকেই গুনান, যে। 28635854859) 
চীকা-১১৮. অর্থাৎ যৌবনের ক্ষমতার [আমার আয়াতসমূহের প্রতি ঈমান আনে, 8৮ 
রি [অতঃপর তারা হয় আত্বসমর্পণকারী। ” 


চীকা-১১৯. দুর্বলতা ও ক্ষমতা, যৌবন 
ও বান্ধকা- এ সবহ আল্লাহর সৃষ্ট 
ঢীকা-১২০, অর্থাৎ আখিরাতকে দেখে 
তাদের নিকট দুনিয়া অথবা কবরেথাকার [৫9- আল্লাহ্‌, যিনি তোমাদেরকে প্রথমে দূর্বল 
সময়কে অতি স্বয্ মনে হবে।এ কারণেই |করেসৃষ্টিকরেন (১১৬), অতঃপর তোযাদেরকে। 
তারা সময়টাকে "এক মুহর্তকাল' বলে শক্তিহীনতার অবস্থা থেকে শক্তিতে আনয়ন! 
নিজ ্ [করেন (১১৭); অতঃপর, শক্তির পর (১১৮) 

দুর্বলতা ও বার্ধক্য দেন ৷ তিনি সৃষ্টি করেন যা 
টাকা-১২১-অ্াৎ এভাবেই দুনিয়ায় ভুল ইচ্ছাকরেন (১১৯) এবংতিনিই জ্ঞান ক্ষমতার 
ও মিথ্যা কথার উপর একণঁয়ে হয়ে [অধিকারী । 


থাকতো, সত্য থেকে বিমুখ হতো ও 
পুনরুথানকে অস্বীকার করতো, [৫- ০৯ ৯১২৮ ১৯ os 

সেদিন অপরাধীরা শপথ করবে এ মর্মে যে, কর 
যেমনিভাবে এখন কবর অথবা দুনিয়ায় টাক এক নু চিনে পি 


কট [১২০ তারা এভাবেই মুখ নীচের দিকে করে 
রা [যেতো (১২১)। 


শপথের কারণে আল্লাহ্‌ তা'আলা 
তাদেরকে সমস্ত যাহ্শারবাসীর সামনে |৫৬. এবং বললো তারাই, যাদেরকে জ্ঞান ও ao as 
অপমানিত করবেন, আর সৰাই দেখবে [ঈমান প্রদান করা হয়েছে (১২২), “নিশ্চয় SEA NEIIE 
যে, তারা এমন বিশাল সমাবেশে শপথ [ভোমরা অবস্থান করেছিলে আল্লাহ্র লিপির 
করে এমন স্পষ্ট মিথ্যাই বলছে! (মধ্যে (১২৩) পুনরুথান দিবস পর্যন্ত । সুতরাং, টিতে ২ 
চীকা-১২২. অর্থ নবীগণ ওকিরিশৃতা- [এটাইহচ্ছে এ দিন পুনরুথানের (১২৪); কিছু ও রঃ 
গণ এবংসু'মিনগণ তাদের খন করবেন [ভোমরা জানতে না (১২৫) । 
আর বলবেন, “তোমরা মিথ্যা বলছো!" |<. অতএব, সেদিন যালিযদের উপকারে রি 
ীকা-১২০, অর্থাৎ আল্লাহ্‌ তাআলা যা [্াসবেনা তাদের ওষর-আপতি এবং না| By Sects 
তার পূ্ব্ানে 'লওহ-ই-মাহফ্য'-এ তাদেরকে আল্লাহ্র সন্তুষ্টি লাভের সুযোগ দেয়া ৩১০ 
লিপিবদ্ধ করেছেন সেটারই অনুযারী [ঘন ১২৯)। 
তোমরা কবরসমূহের মধ্যে রয়েছো। মালানিম্প _ ৫ 
ীকা-১২৪. দুনিয়ায় তোমরা যা অস্বীকার করতে । 


ভীকা-১২৫. পৃথিবীতে যে, তা সত্য, অবশাই সংঘটিত হবে। এখন তোমরা জানতে পেরেছো যে, সে দিনটা এসে গেছে। বনতুতঃ সেটার আগমন সত্য 
ছিলো। সুতরাং এ সময়ের 'জানা' তোমাদের জল উপকারী হবে না। যেমন- আল্লাহ্‌ তা'আলা এরশাদ ফরমাছ্ছেন- 


ক্লক’ 














চীকা-১২৬, অর্থাৎ, না তাদেরকে এ কণা বলা হবে যে, তাওনা করে আপন পরতিপালৰকে সবুষ্ট কৰো যেমনিভাৰে দুনিয়ায় তাদের নিকট থেকে তাওবা 
তলব করা হতো। 


জ-১২৭. যাতে তাদেরকে সতর্ক করা হয় এবং সতকীকিরণ আপন পূর্ণতার শিখরে পৌছে। কিন্তু তারা তাদের অন্তরের কালিমা ও কঠোরতার কারণে 

আদ ইপকারই লাভ করেনি; বরং যখনই কোরআনের কোন আয়াত এসেছে তখনই সেটাকে মিথ প্রতিপন্ন ও অস্বীকার করেছে। 

[= ১২৮. যাদের সম্পর্কে তিনি জানেন যে, তারা পথভষ্টভাই অবলম্বন করবে এবং সত্যের অনুসা্রীদেরকে মিথ্যুক বলবে। 

ীকা-১২৯. তাদের অত্যাচার ওশক্রুতার 

উপর। 

চীকা-১৩০, আপনাকে সাহায্য করার ও 

দ্বীন ইসলামকে সমস্ত ধর্মের উপর বিজয়ী 

করার। 

জীকা-১৩১. অর্থাৎ এসব লোক, মারা 

আখিরাতকে নিশ্বাস করে নাও পুনরুদ্ধান 

ওহিসাব-নিকাশকে অল্লীকার করে তাদের 

আল্লাহ্‌ এভাবে যোহর করে দেন! 5389098204309 | দিল, তালের আকৃতি এবং 
ওর | লে অন আচরণ আপলার জন্য 

সুতরাৎ খৈর্ব ধরুন (১২৯)! নিশ্চয় চুরি যেন অশাততি ওঅস্থিরতার কারণ না হয় । 

প্রতিশ্রুতি সত্য (১৩০) এবং আপনাকে 54598 _ || লও যেন লা হয় যে, আপনি তাদের 

বিচলিত না করে এসব লোক, যার দৃঢ় হিটার বিরুদ্ধে শির পরা্থনাকে দ্ুরাবিত 

রাখে লা (১৩১) । * করবেন * 

৮ ১. পরে যদি 








পারা ২১ 


wl 20৮১১ 
করেছি (১২৭)। এবংযদি আপনি তাদের 2 















বিটি 
















































সূরা লোকমান 

Se : থেকে আর হয়। এ 
সূরায় চারটি রুকৃ', চৌত্রিশটি আয়াত, 
পাঁচশ আটচলিশটি পদ এবং দূ হাজার 

সুরা লোকমান আল্লাহ্‌র নামে আর্ত; যিনি পরম] জায়াত:৩8 ] একশ দশটি বর্ণ রয়েছে 
দয়ালু, করুণাময় (১) । কুক্’-৪ || টীকা-২. ' ৯৩) ' অর্থাহখেলাধূলা- 
লা এমন প্রত্যেক অসার ও অযথা বস্তুকে 
০1১৭ বলা হয়, যা মানুষকে সংকর্ষ থেকে এবং 
- আলিফ লাম মীম কাজের কথা-বার্তা থেকে অলসতায় ফেলে 
"| দেয় । গল্প-কাহিনীও এব মধ্যে শামিল 

এ গুলো বাস্তবন্ঞানে পরিপূর্ণ কিতাবের বি রয়েছে। 

০ Ve এ আয়াত নাযার ইবনে 
১. পথ-নিৰ্দেশনা ও দয়া সৎকর্মপরায়ণদের ৬ GABLES হারিস ইবনে গালদাহর প্রসঙ্গে অবতীর্ণ 
নতি হয়েছে, যে ব্যবসার পরম্পরায় অন্যান্য 
১. এসৰ লোক, যারা নামায কায়েম রাখে ও চা 5085 দেশে সফর করতো । সে অনারবীয়দের 
প্রদান করে এবং আআবিরাতের উপর, (62 কিতাবাদি ক্রয় করেছিলো, যেগুলোর 
বান নাচে; ESTO মধ্যে বিভিন্ন কিছ্ছা-কাহিনী ছিলো। 
:- তারাই আপন প্রতিপালকের হিদায়তের ০১ দিতাম করোপদেযতামা 
রয়েছে এবং তারাই সফলকাম হয়েছে। 95305 | আর বলতো, “বিধবকুল সরদার হেষরত 
এবংকিছু লোক খেলাধূলার কথাবার্তা ক্রয় SLOTS | আহ আহা, সাহা আলা 
রে (২) যেন আল্লাহ্র পথ থেকে বিচ্যুত করে টি তা হন 
2 | ও সামূদের ঘটনাবলী শুনান। আর জামি 















ক্তম, আসফান্দিয়ার ও পারস্যের 
বাদশাহুগণের গল্-কাহিনী শুনাচ্ছি।" 
লেক সেসব গর-কাহিনীতে মগ্ন হয়ে গেলো,আর ক্রোরআন পাক শুনা থেকে বিষ থেকে গেলো। এ প্রসঙ্গে এ আয়াত শরীফ অবতীর্ণ হয়েছে। 


আানখিল - ৫ 








+ রা রোম' সমাপ্ত। 


চীকা-৩. অর্থাৎ অজ্ঞতাবশতঃ লোকদেরকে ইস্লামে প্রবেশ করতে ও কোরআন করীম শুনতে বাধা দেয় এবং আল্লাহ্র আয়াতসমূহ নিয়ে ঠা্টা-বিদ্বপ 
করে। 
টীকা-৪. এবং সেগুলোর প্রতি ভ্রুক্ষেপ করেনা 








ভীকা-.. এবং সে বধির । সুজাত লোক্মন বত সার 
াকা-৬. অর্থাৎকোন জনেই; তোমাদের 
দেয়না বুঝে (৩) এবং সেটাকে ঠাট্টাববিদ্রপরূপে ৮1460686455 
দৃষ্টিহ খোদ্‌ সেটার পক্ষে সাক্ষী রয়েছে। [হণ করে নেয়; তাদের জন্য লাঙনার শাস্তি ঠা দি 
টীকা-৭. উচ্চ পাহাডিসমূহের, [রয়েছে। ] ৫৬ Bla 
টীকা-৮. আপন অনুধহে বৃষ্টির। ৭. এবংযখন তার নিকট আমার আয়াতসমূহ (6১23৮), ৯৫2 
| এ CESS 
চীকা-৯, উন্নভ ধরশেরউ্ডিদ নিয়েছেন | পাঠ করা হয় তখন অহংকার করে ফিরে যায় tL i EEA 
জল 3, ভোমরা দেখতে পাচ্ছে, |(6) যেন সে সেগুলো শুনেই নি. যেন তাদের HASH YASS 
খা " |কানে বধিরতা রয়েছে (৫)। সুতরাং তাকে (০9 
টীকা-১১. হে মুশরিকরা! বেদনাদায়ক শাস্তির সুসংবাদ দিন। 
ীকা-১২. অর্থাৎ কোত্জলো, যেগুলোকে |৮. নিশ্চয় যারা ঈমান এনেছে এবং সৎকর্ষ সপ.) 
তোমৱাইৰাদতের উপযোগী স্থিরকরছে ৷ [ করেছে, তাদের জন্য শান্তর বাগান রয়েছে: সস রর 
ভীকা-১০, মুহাম্মদ ইবনে ইনহাকুবলেন, |=. সর্বদা তারা সেগুলোতে খাকবে। আল্লাহ্‌র চট রা 
হযরত লোক্যানের বংশ পরস্পরাহচ্ছে- | ুতিশ্রততি হচ্ছে সত্য এবং তিনিই সম্মান ও 9১৬50540995 
লোহান ইবনে বা-নউর ইবনে না হুর [প্রজ্ঞাময় । 2 
ইবনে তারিখ। | ৩০ত 
১০. তিনি আস্যান সৃষ্টি করেছেন এমন সব 544৫5 
ওয়াহাবের মতে, হযরত লোকমান হযরত [সত ব্যতীত, যেগুলো তোমরা দেখতে পাও (৬) 494240, 
আইয়ূব আলায়হিল্‌ সালামের ভাগ্নে |এবং পৃথিবীতে স্থাপন করেছেন নোঙ্গরসমূহ so oo 
ছিলেন। (৭) যাতে তোমাদেরকে নিয়ে কম্পন না করে [ 
মৃক্যৃতিলের অভিমত হচ্ছে- তিনি হযরত | এবং তাতে প্রত্যেক তরক্ষারের জীব-ভাতু ছড়িয়ে ৷ 
আইয়ূব আলায়হিস্‌ সালামের খালার |দিয়েছেন। আর আমি আস্মান থেকে পালি 
সন্তান ছিলেন। বর্ষণ করেছি (৮) । অতঃপর পৃথিবীতে প্রত্যেক 
ওয়াবেদী বলেন- ভিনি বন ইনাঈলের | জোড়া উদ্গতত করেছি (৯)। 


কাযী (বিচারক) ছিলেন ১১. এতো আল্লাহ্র সৃষ্ট (১০)! আমাকে তা GGL AMGEN 
১২ দেখাও (১), যা তিনি ব্যতীত ন্যানসি ৩89485 


এটাও কথিত আছে যে, তিনি একহাজার % 
পছ জীবিত ছিলেন খবং হযরত হু [করেছে (2২); বরং যালিষগণ পট তাতিতে | 


আলায়হিস্‌ সালামের যুগ পেয়েছিলেন ও 
তার নিকট শিক্ষার্জন করেন। আর তার 
(হযরত দাউদ আলায়হিস্‌ সালাম) বুগে 
ফতোয়া প্রদানে বিরত থাকেন, যদিও 
তন ইতিপূর্বে ফতোয়া প্রদান করতেন। 
তার (হযরত লোকুমান) নবুয়ত সম্পর্কে 
মতভেদআছে। অধিকংশ ওলামারমতে, 
তিনি হাকীম" (জ্ঞানী) ছিলেন, নবী" 
ছিলেন না। 

হিকমত" ( ১০) বিবেক ও 
বুঝশক্তিকেই বলা হয় এবং কথিত আছে 
যে, হিকমত: এ জ্ঞানকে বলা হয়, যা অনুসারে কাজ করা সায় । কেউ কেউ বলেন, “হিকমত সুস্থ পরিচিতি লাভ করা ও গ্রতোকটি বিষয়ে সঠিক সিদ্ধান্ত 
গ্রহণ করাকেই বলা হয় । এ কথ” বলা হয় যে, হিকমত এমন নু যে, আল্লাহ্‌ তা'আলা তা যার অন্তরে স্থাপন করেন, তার হৃদয়কে আলোকিত করে দেয়। 








চীকা-১৪. এ নি'মাতের উপর যে, আল্লাহ্‌ তা'আলা 'হিকঘত' দান করেছেন। 
ীকা-১৫. কেননা, কৃতজ্ঞতা প্রকাশ করলে নি'মাত বৃদ্ধি পায় এবং সাওয়াব পাওয়া যায়। 


ক্-১৬. হযরত লোকমান (আমাদের নবী ও তার উপর সালাম)-এর পুত্রের নাম ছিলো আনতাম ( (২০31) অথবা আশকাম ( (1 )1 
হের উচ্চতর মর্যাদা এ যে, তিনি নিজেও কামিল" হবেন, অনযনাদেনুকেও 'কামিল' করবেন। হযরত লোক্মান (আমাদের নবী ও তার উপরসালাম)- 
এর কাষিল'( ৭১৭৮5) হওয়া তো, CECE RABE 
সআপরকে কামিল করা" 4৯৯3 5৯ 5 (এবং সে তাকে উপদেশ দেয়) ছারা প্রকাশ করেছেন এবং তিনি উপদেশ পূ্রকেই দিয়েছিলেন। 
 হেকে বুঝা গেলো যে, উপদেশ দানের ক্ষেতে স্বীয় পরিবার-পরিজন ও নিকটাতীযদ্দেরকে প্রাধান্য দেয়া উচিত । তিনি উপদেশ দানের আর শির্ককে 
[দিহে করা দ্বারা করেছেন। এ থেকে বুঝা যায় যে, এটা অত্যন্ত গুরুত্পূর্ণ। 

স্টিক -১৭. কেননা, তাতে ইবাদতের অনুপযোগীকে ইবাদতের উপযোগীর সমতুল্য স্থির করা হয় এবং ইবাদতকে সেটার যথাযোগ্য স্থানে স্থাপন না করা- 
= হুটিই মহা যুলুম। 

[ঈ্ীকা-১৮. যেন তাদের প্রতি অনুগত থাকে এবং তাদের সাথে যেন সদাবহার করে। (যেমন এ আয়াতেই সামনে এরশাদ হচ্ছে) । 

ET) সারা 5 ২১] টীকা-১৯. অর্থাৎ তার দূর্বলতা ক্রমশঃ 
টে 705০50] বাড়তে থকে। যতই গৰ্ভস্থ শু বাড়তে 
6৫993৮40554 | থাকে বোৱাওততো ভাৰী হতে থাকে। 
ILLUS | এবং দুৰ্বলতা বৃক্ধি পায়। নারী গর্ভবতী 


করোনা; নিশ্চয় শির্ক চরম যুলুম (১৭) ।| 'ব ৪৮৮৮ Ce ce LTR 


১১৪. এবং আমি মানুষকে তার মাতা-পিতা £74937 | বূৰ্বলতা সৃষ্টি করে। প্রসব-বেদনা হচ্ছে 
তাকীদ দিয়েছি (১৮) ৷ তার মাতা তাকে Us EA | দুর্বলতার উপরদুর্বলতা । আর প্রসবকরা 
ধারণ করেছে দুর্বলতার উপর দুর্বলতার বি ১৫৮ | আরোকিন।ন্যপানকরানো এসবকটি 
সহ্য করে (১৯) এবং তার দুখ ছাড়ালো ১৩494545599. | অপেক্ষা অধিকতর কষ্টকর । 

"বছরের যধ্যে। এও যে, কৃতভতা প্রকাশ টিন 
আমার এবং আপন মাতা-পিতার (২০); | ই Jn 2 কিউ 


3 ইবনে ওয়ায়লা এ আয়াতের তাফসীরে 
3948৬9১৬৩15 | বলেন যে, যে ব্যক্তি দৈনিক পাচার 
SES SDI নামায় কায়েম করেছে সে আল্লাহ্‌ 


তা'আলার কৃতজ্ঞতা পালন করেছে। যে 




















BSCS - ব্যক্তি পঞ্জেগানা নামাযের পর মাতা- 
LETS পিতার জন্য দো'আ করেছে সে মাতা- 
পিতার প্রতি কৃতজ্ঞতা পালন করেছে। 
টীকা-২১. অর্থৎজ্ঞান দ্বারা তোকাউকেও 
আমার শরীক স্থির করতেই পারো না। 


কেননা, আমার শরীক থাকা সম্পূর্ণ 
অসম্ভব; হতেই পারে না। এখন যে কেউ 
৪935০2846 ভা হলবে তবে সে রশ কোন 

বস্তুকে শরীক দাড় করাছে বলবে- এমন 
এও | যদি মাতা-পিতাও বলে 


চীকা-২২. নাখ'ঈ বলেছেন যে, মাতা- 











কীা-২৩. সক্চরিত্র ও সদ্যবহার এবং উপকার সাধন ও সংসশীলতা সহকারে । 


ক্রীক্প-২৪. অর্থাৎ নবী করীম সাস্লাল্লাহ তা'আলা আলায়হি ওয়াসাল্লাম ও তার সাহাৰীগণের পথ । সেটাকেই "আহলে সুন্নাত ওয়া জমা"আতের মযহাব' 
কলা হয় 

[জীকা-২৫. তোমাদের কর্মফল শদান করে। ৩3১৫-১1-55: খেকে এ পর্যন্ত হচ্ছে বিষয়বস্তু । এটা হযরত লোক্মান (আমাদের নবী 
= বার উপর সালাম)-এর নয়; বরং তিনি আপন পুত্রকে আল্লাহ্‌ তা'আলার নি'মাতের শোকর বা কৃতজ্রুভা প্রকাশ করার নির্দেশ দিয়েছিলেন এবং নির্ক 
করতে নিষেধ করেছিলেন । তখন জাল্লাহ তা'আলা মাতা-পিড আনুগত্য এবং সেটার যথোপযুত্ স্থানও এরশাদ করেন ।এরপর আবার হযরত লোকাল, 
জ্যমাদের নবী ও তার উপর সালাম)-এর উক্তি উল্লেখ করা হচ্ছে যে, তিনি আপন সন্তানকে বলেন- 


ভীকা-২৬. যতোই গুপ্ত জায়গা হোক না কেন, আল্লাহ্‌ তাআলার নিকট থেকে গোপন থাকতে পারে না, 
ভীকা-২৭. বিড় দিবসে এর হিসাব-নিকাশ করবেন । 

টাকা-২৮, অর্থাৎ গরতোব, ছোট ও বড় তার জ্ঞানের আওতায় রয়েছে। 

চীকা-২৯. সৎকাজের নির্দেশ ও মন্দকাজে বাধা প্রদানের কারণে। 


চীকা-৩০. সে গুলো করা অপরিহার্য এ আয়াত থেকে প্রতীয়মান হলো যে, নায়াম, সৎ কাজের উপদেশ ও অসৎ কালে বাধা দান এবং নির্মাভনের উপর 
ধৈর্য ধারণ- এ গুলো এমন ইবাদত, যেগুলো পালনের জন্য সকল উম্মতকে নির্দেশ দেয়া হয়েছিলো । 


চীকা-৩১. অহংকারের সূত্রে। সঃ লোকমান বৰত যশ 
টীকা-৩২. অর্থাৎ মানুষ যখন কথা বলে 

মধ্যে- যেখানেই থাকুক না কেন (২৬), আল্লাহ্‌ Boise 
তখন তাদেরকে তুচ্ছ জ্ঞান করে তাদের নি 
দিক সে সিন রর [লোটা উপস্থিত করবেন (২৭)। নিশ্চয় আল্লাহ্‌ 0৩235 
অহংকারী লোকদের পন্থা অবলম্বন করো [প্রত্যেক সুক্ষ বিষয়ের জ্ঞাত, অবহিত (২৮)। 
না:ন্রতারসাথে ধনী লোকদের সম্মুখীন |>৭.- হে আমার বৎস! নামায কায়েম রাখো, Ve 4 28198 
হও। এবং সৎ কাজের নির্দেশ দাও আর অসৎকর্মে। গড রঃ 
চারে না খর [নিষেধ করো এবং যে বিপদাপদ তোমার উপর SPAMS ENE 

88১১২ Berd 3805 

অল্সভাবে; কারণ এ উভয় পস্থাই মন । ধার 32325 


একটার মধ্যে অহংকার প্রকাশ পায়, 


অপরটার মধ্যে ছেলেমী। 

হাদীসপরীফে সত আছে যে, বর | >৮- অন্য কারো সাতে কথাবলারস্যো (৩১) 3৭558955545 
[আপন মুখমণ্ডল বক্র করো না (৩২) এবং 

লেজার সন জা | টা কা ৪৫2] 

ভীকা-৩৪. অর্থাৎ শোরাগোল ও চিৎকার নিশ্চয় আল্লাহ্‌ পছন্দ করেন না কোন উদ্ধত, ৬30 

করা থেকে বিরত থাকো। (অহংকারীকে ৷ 

ীকা-০৫. উদ্দেশ্য এই যে, শোরগোল | ১৯৯. এবংমধ্যম চলনে বিচরণ করো (৩৩) EEA oa WITS 

কা ও কষ্ঠবর উচু করা "মাধ ও [আর আপন কণ্ঠস্বর কিছুটা নীচু করো (৩৪)। নাতে ০১০০ 

অপছন্দনীয়ব্যাজ এবংএতে ফোন ষ্ঠ [নিশ্চয় সমস্ত সবরের মধ্যে অগ্রীতিকর স্বর হচ্ছে SSSI YS 


নেই। শাখার বম উচু হওয়া সত্বেও তা 
অপছন্দনীয় ও ভীতির নবী কলীম 
সাল্াল্লাহ তা'আলা আলায়হি ওয়াসাছাষ। 
ন্অবরেকথা বলা পছন্দ করতেন ।কটোর 
বে কথা বলাকে অপছন্দ করতেন । 








টালা-৩৬, আল্যানগলোর মধ । | িছ'খাসযানসমূহ ওষরীনে রয়েছে (৩৬) এবং ANAS 
যেয়ন- সূর্য চনত, তারকারালি, যেগুলো [তোমাদেরকে পূর্ণ মাত্রায় দিয়েছেন ECA AT 
ছারা তোমরা উপকৃত হও এবং পৃথিবীতে | আপন অনুগ্রহসমূহ, প্রকাশ্যে ও অ্কাশো | ERAN 
সম নহ, খনি, পাহাড়, গাছপালা, |(৩৭)। এবং ফোন কোন মানুষ আল্লাহ) ১৩১১৫ 
ফলমূলওচতুষপপণী ইত্যাদি যেগুলো [সন্ধে বাক-বিতথা করে এমনিই যে. তাদের 
দ্বারাও তোমরা উপকৃত হও। না আছে জ্ঞান, না আছে বি ES 





টীকা-৩৭. প্রকাশ্য নি'মাত বা 
অন্াহসমূহহচ্ছে- শরীরের অঙ্গ-প্তাঙ্গ 
সুস্থ থাকা, প্রকাশ পচ ইন্ডিয়, সুন্দর আকৃতি ও গড়ন ইতঠাদি; আর আপ্রকাশা নি'মাতসমূহ হচ্ছে- জ্ঞান, পরিচিতি, অতিরিক্ত নৈপূণ্য ইত্যাদি 
হযরত ইবনে আববাস রাদিয়াল্লাহু তা“আলা আন্হমা বলেন- প্রকণশা নি'মাত তো ইসলাম ও কনর আর অপ্রকাশা নি'াত হচ্ছে- "তোমাদের 
পাপাচারসমূহের উপর আড়াল সৃষ্টি করেছেন, তোমাদের গোপনাবস্থার কথা ফস করে দেলনি ও শস্তিক ভ্বরাধিত করেন নি।' 

কোন কোন 'তাকসীরকারক বলেন যে, প্রকাশ নি'মাত হচ্ছে- শরীরের অঙ্গ-প্রত্যঙ্গ সুস্থ থাকা ও সুন্দর গড়ন। আর অপ্রকাশ। নি মাত হচ্ছে- আন্তরিক 
দৃঢ় বিশ্বাস । 

এক অভিমত এটাও রয়েছে যে, প্রকাশ অনুখহ হচ্ছে- বিষ বা জীবিকা, আর অপ্রকাশা (অনুখহ হচ্ছে) সুন্দর চরিত্র । 

অপর এক অভিমতানুসারে, 'প্রকাশ্য নি'যাত' হচ্ছে- শরীয়তের বিধানাবলী সহজ হওয়া আর অপ্রকাশা নি'মাত হচ্ছে- 'শাফা'আত'। 





লেক অভিযত অনুযানী- 'ভুকাশা নি'মাত' হচ্ছে- ইসলামের বিজয় ও শকুনের বিরুদ্ধে জী হওয়া, আর অণ্রকাশা নি'মাত হচ্ছে- 'াহযার্থে 
কিরিশৃতাদের আগমন'। 
অন্য এক অভিমত হচ্ছে- 'অকাশা নি'মাত' হলো- "রসূলের অনুসরণ" আর “অগ্রকশ্ নি'মাত: “ভার ভালবাসা' । 
(সন্যাহ্‌ আমাদেরকে তার অনুসরণ ও ভালবাসা দান করুন!) 

সূরায় ৩১ লোকমান চীকা-৩৮. সুতরাং যে-ই বনুক না কেন, 

কোন সমুজ্জুল কিতাব (৩৮)। টের 51 

BELLIES | আলা আও আিই। 
বরন | গলে বুল, এ আয়াত নাযাৱ ইবনে 


1১, 287) 3 1% | হিস ও উৰাই ইবনে খালাফ দুখ 
L4H | কির অসসে অবতীৰ্ণ হয়েছে, যা 








পেয়েছি(৩৯) ৷’ তবেকি যদিওশয়তান 


তির কগয কে জ্ঞানশৃন্য ও অজ্ঞহওয়া সত্বেও নবী করীম 
থাকে, তবুও (৪০)? | সাল্াললাহতা আলা আলায়ছিওয়াসাল্লামের 

সাথে আল্লাই তাআলার সন্ত ও গুণাবলী 
২). সুতরাং বে কেউ আপন সুশমলকে AFG সম্পর্কে বাক-বিতণ্ডা করতো। 





দিকে অবনত করে দেয় (৪১) এবংহয় KES ARE 
৩৫১৫ 


চিক 


জীকা-৩৯. অর্থাৎ আমাদের াপ-সাদার 
প্রচলিত ব্রীতি্ন উপরই থাকবো ॥ এর 
জবাবে আল্লাহ তারকা ওয়া তা'আলা 
1১৮৯০২৫৭৫৫৫ 074 

টব IES ডাকার রান 
লিতৃপুকুষদের অনুসরণ করতে থালবেঃ 
টীকা-৪১. দ্বীন একমাত্র তারই জন্য 


(8৪৩) । নিশ্চয় আল্লাহ্‌ অস্তরসমূহের খহ করে, তীরই ইবাদতে মশগুল হয়, 





জানেন। আপন কার্যাদি তারই প্রতি সোপর্দ করে, 
আমি তাদেরকে কিছু ভোগ করতে ULLAL | রই উপরনির্ভর করে। 
শান্তির দিকে নিয়ে যাবো (৪৫) । 63256 | চীকা-৪২. হে নবীক্ল সরদার সাল্লাযাহ 
এবং আপনি যদি তাদেরকে জিজ্ঞাসা 53487255 | পলাশ আগা ওয়ালা 
BLAS ঠা ীকা-৪৩. অর্থাংআমি তাদেরকে তাদের 
টিটি কৃতকর্মের শাস্তি দেবো। 
০০০ ীকা-৪৪. অর্থাৎ স্বল্প অবকাশ দেবো 
যাতে তারা দুনিয়ার স্বাদ গ্রহণ করে। 


2881891495059 | ঈকা-৪হ. আনিরাতে। আর তা হচ্ছে 
(৮৮০০০ দোযখের শান্তি, যা থেকে তারা যুক্তি 


ও শানেনা। 
রি 13:5৫] ঠীক-৪৬. এটা াের সবীকরোডির 
86515435305 | উপর তাদেরকে জব্দ করা। অর্থাৎ যিনি 


পর আরো সাতটি সমুদ্র (৪৮),তবুও আল্লাহ্র WE RAG 
টি রবের 0:৯) নি রি 5 ১90৫ আসমান ও যমীন সৃষ্টি করেছেন, তিনি 
মু সালা 2% | আৱাহ- একক, পবীক্ীন। সুতরাং 
০ এ — ~ এটাই আবশ্যক হলো যে, তারই প্রশংসা 

করা হোক, তারই কৃতজ্ঞতা কাশ কলা 








হক এবং তিনি ব্যতীত ঘেন অন কারো ইবাদত করা না হয়। 

্কা-৪৭. সবই ভার যালিকানাধীন, সৃষ্ট ও বান্দা । সুতরাং তিনি ব্যতীত অন্য কেউ ইবাদতের উপযোগী নেই। 

কক্া-০৮, এবং সমস্ত সৃষ্টি আল্লাহ্‌ তা'আলার বাণীসমূহ লিলিবাদ্ধ করে এবং ই সমস্ত বৃষ কলম হয় এবং এসব সমুনের কালি শেষ হয়ে যায়, 
গ্টীকা-৪৯. কেননা, আল্লাহর জ্ঞাত বিষয়াদি অপরিসীম । 


শানে নুযুলঃ হর হারা রাত শাটার দারা কন র্যা সদ তখন ইহুদী 
আলেম ও ধর্মীয় পত্তিতগণ তীর দরবারে হাযির হয়ে আরম করলো, “আরা শুনেছি যে, আপনি বলেন- ১৪) 14৯১ ১ 15১-্রেই 
তোমাদেরকে স্বল্প জ্ঞানই দেয়া হয়েছে ।) সুতরাং এটা দ্বারা আপনি কি আমাদেরকেই বৃঞ্ধিয়েছেন, না গুধু আপনার নিজ সমপদায়কেই?” এরশাদ ফরমান, 
“সবাইকে ।” তারা বললো, “আপনার কিতাবে কি এ কথা নেই যে, আমাদেরকে তাওরীত নেয়া হয়েছে। তাতে প্রত্যেক বিষয়ের জ্ঞান রযোছে।" হুযূর 
এরশাদ ফরমালেন, “প্রত্যেক বন্ধুর জনও আল্লাহর জানের সামনে সই আর তোমাদেরকে তো আল্লাহ তা'আলা এতটুকু জান দিয়েছেন যে, সেটুকু 
অনুযায়ী কাজ করলে তোমরা উপকার পাৰে” তারা বললো, "আপনি কিরপ ধারণা করেন? আপনার বাণী তো এই যে, যাকে হিকমত দেয়া হয়েছে, তাকে 
প্রচুর কল্যাণ দেয়া হয়েছে। সুতরাং স্বল্প জান ও অধিক মঙ্গল কিভাবে একত্রিত হবে?” এর জবাবে এ আয়াত শরীফ অবতীর্ণ হয়েছে। এভদৃভিত্িতে, এ 
আয়াতটি মাদানী" হবে । 

এক অভিমত এও রয়েছে যে, ইহুদীগণ ক্রেরাঈশনেরকে বলেছিলো, “মায় গিয়ে রসূল করীম সারাহ তা'আলা আলায়হি ওয়াসাল্লামের সাথে এভাবে 
কথা বলবে।” অপর এক অভিমত এ যে, 








a ন | সূলযত্য লাৰ্বমান 5 ৮১০১১ 
যা কিছু মুহাম্মদ মোস্তফা সাল্াল্লাছ |২৮. তোমাদের সবাইকে সৃষ্টি করা ও Eo SENSU 
তাজালা আলায়হি ওয়াসাল্লাম নিয়ে |ৰ্্য়ামতে উঠানো তেমনি, যেমন একটি পরাপকে এ ১ এ 
আসেন এসব অনতিবিলছ্ে নিঃশেষ হয়ে |(৫০)। নিচ আল্লাহ্‌ জনন, দেখেন SRARFSSNS 


ত a 
সজ আযান এ আমার [২৯ খে রা মি কি নেখোনি হে. | 
অৱতীৰ্ণ করেন। [আল্লাহ্‌ রাতকে আনয়ন করেন দিনের অংশে; 
ভীকা-৫০, আল্লাহর জন্য কিছুই কটিন [এবং দিনকে ফরেন রাতের অংশে (৫১) এবং 
চাদ উর কা ফিছ কৰি [তিনি সূৰ্য ও চন্্কে কাজে নিয়োজিত করেছেন 
উবু বা হরে যা) শব্দ দ্বারা |(৫২)? প্রত্যেকটি একেকটি নির্ারিত মেয়াদ- ঠন নই ees 
ৰ [কাল পৰ্যন্ত বিচরণ করে (৫৩)। এবং এই যে, Eo EEE a 
এ | লহ তোমাদের কহ সম্পর্কে অবহিত টি 
১. অর্থাৎ একটি ত্রাস করে [রয়েছেন । on 
অপরটি বৃদ্ধি করেন এবং যেই সময়টুকু এ 2] 
আস [৩০ এনে জাই বে). CEA YS 
মধ বৃদ্ধি করে দেন। এবং তিনি ব্যতীত যাদের তারা পুজা করছে 29654585/8 
ই ০২, উ = উন 547 ১১৩০৮ এ 
বান্দাদের উপকারের ২ পনর 
ীকা-৫৩, অর্থাৎ ক্য়ামত-দিবস পর্যন্ত ] ০০ 
অথবা নিজ নিজ নির্ধারিত সময়সীমা ব্রলক্ু” - জাল 
পু ফের সোহাগ পরত | =. তুমি কি নেখোনি যে, নৌযান সমু 
রঃ ্ূ [বিচরণ করে আল্লাহ্র অনুগ্রহে (৫৬), যাতে 
ীকা-৫৪, তিনিই উল্লেখিত বন্তুসমূহের [তিনি তোমাদেরকে আপন (৫৭) কিছু নিদর্শন 
উপর ক্ষমতাশীল। সুতরাং তিনিই [ দেখান? িশচয়তাতেনিদরশনানিরয়েছে্ত্যেক 
ইবাদতের উপানোরী [বড় ধৈর্যশীল, কৃতজ্ঞের জন্য (৫৮) । | 
চীকা-৫৫. ধাংসশীল, সে ুলোর সধ্যে | 


.- এবং যখন তাদের উপর (৫৯) এসে পড়ে! antes Tes 127s s 
কোনউইইবাদতের উপযোগী হতেপারে চে (১3০০4 ] ভগ 


ী [ডাকে শুধু তারই উপর দৃঢ় বিশ্বাস রেখে (৬০)। 
ঢাকা-৫৬, তাঁর করুণা ও তার অনুযহ [অতঃপর যখন তাদেরকে স্থলের দিকে রক্ষা 
আর, [করে নিয়ে আসেন, তখন তাদের মধ্যে কেউ! 
'টীকা-৫৭. ক্ষমতার আশ্চর্যজনক [কেউ সরল পথে থাকে (৬১)। আর আমার 
বিয়াদির [নিদর্শনাবলী অস্বীকার করবে না কিন্তু প্রত্যেক 
চীকা-৫৮. যে ৰিপদাপদে ধৈর্যধারণ |বিশ্বাসঘাতক, অকৃতজ্ঞ ব্যক্তিই । 

করে এবং আন্মাহ্‌ তা'আলার sh ১১৮৫ ib 
ি'ষাতসমূহের কৃতজ্ঞতা প্রকাশ করে। kine ৩, 
ধৈৰ্য ধারণ ও কৃতজ্ঞতা প্রকাশ করা- এ দু'টি মু'মিনেরই বৈশিষ্ট্য । 

টীকা-৫৯. অর্থাৎ কাফিরদের উপর 

চীকা-৬০, এবং ভার সন্মুখে বিনীত কষ্েকরাকাটি করে এবং রই নিকট প্রার্থনা ও যাগ করে তখন আলাফ্‌ব্যতীত অনা সবকিছুর কথা তুলে যায় 
ভীকা-৬১. আপন ঈমান ও নিষ্ঠার উপর স্থির থাকে; কুফরের প্রতি ফিরে যায় না। 

শানে নুযূলঃ কথিত আছে যে, এ আয়াত ইকরামা ইবনে আবু জাহলের প্রসঙ্গে অবতীর্ণ হয়েছে; যে বৎসর মক সুকার্রামা বিজিত হয়েছিলো, তখন তারা 
সযুদ্রের দিকে পলায়ন করেছিলো। সেখানে প্রতিকূল বাতাস তাদেরকে পেয়ে বসলো এবং তারা মহা বিপদের সম্মুখীন হলো । তখন ইকরামা বললেন, 











বি 




















ফন আল্লাহ তা'আলা আমাদেরকে বিপদ থেকে মুক্তি দেন, তবে আমি অবশাই বিস্বকুল সরদার সাল্লাল্লাহু তা'আলা আলায়হি ওয়াসাল্লামের দরবারে হাযির 
ভর ভার পবিত্র হাতে আমার হাত দিয়ে দেবো । অর্থাৎ ভার আনুগত্য করবো ৷” আল্লাহ্‌ তা'আলা দয়া করলেন। বাতাস বন্ধ হয়ে গেলো । অতঃপর ইকরামা 
ক লুকাররামার দিকে এসে গেলেন এবং ইসলাম গ্রহণ করলেন এবং তিনি অতি নিষ্ঠাবান হয়ে ইসলাম গ্রহণ করলেন। কিন্তু তাদের মধ্যে কিছু লোক 
ছিলো, যারা অঙ্গীকার পূর্ণ করেনি। তাদের সম্পর্কে পরবর্তী বাক্যে এরশাদ হচ্ছে 


BES 


ক্ৰ্য়ামত-দিবসে প্রত্যেক মানুষ ‘নাফ্লী, নাফ্লী' বলতে থাকবে । আর পিতা পুত্রের এবং পুত্র পিতার উপকার বনাতে পারবে না । না 
[্কিকদেরকে তাদের মুসলিম সন্তানগণ কোন উপকার করতে পারবে, না মুসলমান মাতা-পিতা কাফির সন্তানদেরকে (রক্ষা করতে পারবে) । 
[8-৬৪ এমন দিন অবশাই আসবে এবং পুনরুথান, হিসাব-নিকাশ ও কর্মফল প্রদানের প্রতিশ্রুতি অবশ্যই পূর্ণ হবে। 

৬৫. যার সমন্ত নমাত ও স্বাদ ফংসশীল। সৃতরাং সেগুলোর তি আসক্ত হয়ে যেন ঈমানের নি'মাত থেকে ৰঞ্জিত না হয়ে যাও! 

[চি স-৬৬. অর্থাৎ শয়তান দূর-দ্রান্তের আশ-আকাতখায় ফেলে যেন বিদপসমূহের শিকার করিয়ে না বসে। 

[িকা-৬৭ শানে নুঘূলঃ এ আয়াত হারিল ইবনে "আমনের প্রসঙ্গে অবতীর্ণ হয়েছে যে নবী কলম সালাহ তা+ালা আলায়হি ওয়াসাল্লাঘের দরবারে 
উহত হয়ে কিয়ামত সংঘটিত হবার সময় সম্পর্কে জিজ্ঞাসা করেছিলো । আর বলেছিলো “আমি ক্ষেতে ফসল বপন করেছি। বলুন, বৃষ্টি কবে বর্ষিত 
ক আমার স্ত্রী অস্তঃস্বতা। আমাকে বলে দিন যে, তার গর্তে কি আছে- পুত্র, না কন্যা? এ কথা তো আমার জানা আছে যে, আমি গতকাল কি করেছি। 
একথা আমাকে বলে দিন যে, আমি 


























সূরা ॥ ৩১ লোকুমান ৭8৫ ___ গারা ৪২১ | আগামীকাল কি করবো? একথাও জানি 
কিট জী যে, আমি কোথায় জন্গাহণ করেছি। 
. হে লোকেরা (৬২)! আপনপ্রতিপালককে [Ef SS EAE করিবে লোনা 
করো এবং এ দিনকে ভয় করো, যেদিন 28545103048 | এ জবাবে এ আয়াত শরীফ অবতীর্ণ 
পিতা আপন সন্তানের উপকারে আসবে 05791১6৮115 হয়েছে। 
এবং না কোন উপযুক্ত সন্তান তার পিতার || FEA 






| ৫৬৬4৯ 


চীকা-৬৮. যাকে ইচ্ছা করেন; আপন 
গলীগণ ও আপন প্রিয় বান্দাদের মধ্য 
থেকে । তাদেরকে উক্তসব বিষয়ে অবহিত 


94:/0%4645 








URSIN) 


| পৰং মে ESBS ES 
জানেনা যে, কাল কি উপার্জন করবে এবং! 6৬৬৫০৪৫০১৬৪ 





আতা জানেনা যে,কোন্ভূ-খণেমৃত্যুবরণ 
! নিশ্চয় আল্লাহ্‌ সর্বজ্ঞাতা, সব বিষয়ে 
৬৮) * 


SYS 














মালখ্িল - ৫ 








রা ব্যতীত উক্তসৰ বন্ধুর জ্ঞান অন্যকারো নিকট নেই ৷ আব আল্লাহ তা'আলা আপন প্রিয় বান্দাদের মধ্যে ঠাকে চান তা বলে দেন। বন্তুতঃ তার মনোনীত 
বলগণকে অবহিত করার খবর খোদ তিনিই 'সূৱা-ই-জিন' এর মধ্যে দিয়েছেন। 
দা এ যে, অদৃশ্যজ্ঞান আল্লাহ তা'আলার সাথে খাস্‌ এবং নবী ও অলীগণকে অনৃশ্যের জ্ঞান অল্যা্‌ তা'আলার শিক্ষালানের মাধ্যমে যথাক্রমে, মু'জিযা 
[৩ কারামত সূত্রে দান করা হয় । এটা উক্ত 'খাস-হওয়ার’ পদ্নিপস্থী নয় এবং বহু সংখ্যক আয়াত ও হাদীস এর প্রমাণ বহন করে। 
বটের সময়, মাতৃগর্ভে কি আছে, আগামী কাল কি করবে এবং কোথায় মৃত্যুবরণ করবে- এসব বিষয়ের খবর বহুলাংশে নবী ও ওলীগণ দিয়েছেন 
তা কোরআন ও হাদীস থেকে প্রমাণিত হয় । হযরত ইব্রাহীম আলায়হিস্‌ সালামকে ফিরিশ্তারা হযরত ইসহাক আলায়হিস্‌ সালামের জননলাঙ করার, 
যাকারিয়া আলায়হিস্‌ সালামকে হযরত ইয়াহ্র! আলায়হিস্‌ সালামের জন্মলাভ করার এবং হযরত মারয়ামকে হযরত ঈসা আলায়হিস সালামের 
লাভ করার খবর দিয়েছেন। সুতরাং বুঝা গেলো যে, এ ফিরিশতাগণও পূর্ব থেকে জানতেন যে, টব মাতৃগর্ভে কি রয়েছে এবং এ সব হযরতও জানেন, 
লরকে ফিরিশতাগণ অবহিত করেছিলেন । বস্তুতঃ & সবের জ্ঞান কোরআন করীম থেকে প্রমাণিত । সুতরাং আয্নাতের অর্থ নিঃসন্দেহে এ যে, “আল্লাহ 
অঙ্গার পক্ষ থেকে অবহিত করা ব্যতীত কেউ জানেনা ।' এর এ অর্থ নেয়া যে, "আল্লাহ্‌ তা'আলা বলে দিলেও কেউ জানেনা'- নিছক বাতিল এবং শা 
[শত আয়াত ও হাদীসের পরিপন্থী । (খাযিন, ায়দাতী, আহ্মচী ও রুহুল বয়ান ইত্যাদি) * 





= সূরা লোকমান, সমান্ত। 


ভীকা-১. "সূরা সাজ্দাহ্‌' মী; তিনটি আয়াত ব্যতীত; যেগুলো __-:০* ৬৮৮১ থেকে আরন্ত হয়। এ সূরায় ্রিশটি আয়াত, তিনশ 
আশিটি পদ এবং এক হাজার পাচশ আঠারটি বর্ণ আছে। 

ীকা-২. অর্থাৎ কোরআন করীমকে; মু'জিযারূপে ৷ এভাবে যে, সেটার মতো একটা সূরা কিংবা ছোট্ট একটি বাকা রচনা করতে সমস্ত আরবী সাহিত্য 
বিশারদ ও প্তিত অক্ষমই থেকে গেলো ॥ 

























































উিক-৩ অর্াুপরিকগণবে এপবির [দন লন বত লহ 
চর সূরা সাজদোহু, 
-৪. অৰ্থাৎনবীকুল সরদার হযরত Ee EM 22502417» 
মুহায়দ মোস্তফা সাল্লল্লাহু তা'আলা DSS SUS ER) 
আলায়হি ওয়াসাল্লামের? 
চীকা-৫. 'এমন লোকগণ 'দ্বারা'ফাত্রাত- || সূরা সাজ্দাহ্‌ আল্লাহ্‌র নামে আর্ত, যিনি পরম হাক 
যুগের’ লোকদের কথা বুঝানো হয়েছে। | মী দয়ালু, করুণাময় (১) । কু ৩ 
এ সময়টা ছিলো হযরত ঈসা আাযহিস্‌ লুক" - এক 
সালামের পর থেকে নবীকুল সরদার এ 1 
মুহাম্মদ মোস্তফা সাল্লাল্লাহ্‌ তা'আলা! | >. আলিফ লা-ম গী-ম। ছা 
আলায়হি ওয়াসাল্লামের নবীরূপে প্রেরিত ধু PE বাচার 
হা পা বতৃত। এ যুগে আলগা টপ বনি বিশ্ব ঠ 4 ADIGE 
তা'আলার পক্ষ থেকে কোন বসূল আগমন 
করান ৬ তা 32890585448 
চাকা. ERIE (তা নয়,) বরং সেটাই সত্য- আপনার, CAS AOE 
'-৬. যেমনই ইস্তিওয়া (সমাসীন [প্রতিপালকের পক্ষ থেকে, যেন আপনি সতর্ক | AIRSTELIT NSS 
28855785854 [করেন এমনসব লোককে, যাদের নিকট আপনার | 96585244055 


টীকা-৭. অর্থাৎ হে কাক্ষিরদের দল! | পূর্বে কোন সতর্ককারী আসেনি (৫), এ আশায়] 
তোষরা আল্লাহ তাআলার সন্তুষ্টির পথ | যে, তারা সৎপথপ্রাপ্ত হবে। 





অবলম্বন না করলে এবং ঈমান না আনলে, | গা 
লা তোর কল হার পাৰ, বে | বি বিন মীন মৰ estes 
মাদ্নেকে সাহা করতে পারে, না | সৃষ্টি করেছেন, অতঃপর আরশের উপরে ৮18557804 
কোন সুপারিশকারী, যে তোমাদের পক্ষে | ইত্তিওয়া' ফরমায়েছেন (৬)। তাকে ছেড়ে! ০ 
ই (তোমাদের না আছে কোন সাহায্যকারী এবংলা গে 6 
জীা-৮, যার পর্ব আছে কোলন ুপারিশন্মরী ) তবে কিমা IS 


যে সব কাজ সম্পাদিত হবে সব কাজের, | ধ্যান করছো না? 


তারই হু ওনির্দেশ এবং স্বীয় ফয়সালা | 2. কাজের ব্যবস্থাপনা করেন আসমান থেকে (| 0607৫ 
hl যমীন পর্যন্ত (৮), অতঃপর তারই দিকে! ১ oo 
ভীকা-৯. নির্দেশ ও ব্যবস্থাপনা, দৃনিয়া | প্রত্যাবর্তন করবে (৯) এ দিন, যার পরিমাণ! ১৮৫ টে 
ধ্বংসপ্রাপ্ত হওয়ার পর হাজার বহর তোমাদের হিসেবে (১০)। 





টীকা-১০. অর্থাৎ দুনিয়ার দিনগুলোর 


৬. এ (১১)-ই হন প্রত্যেক গোপন ও tu MYL INL SS 
হিসেবে আর ও দিন হচ্ছে ক্রামত- উল 


প্রকাশ্যের পরিজ্ঞাতা, সম্মান ও করুণাময় । 











দিবস’ বয়ামত-দিবসেরদ্ঘতাকোন |=. ভিনিই, যিনি যা কিছু সৃষ্টি করেছেন, | ১৪৩ 
কোন কাফিরের জন্য হাজার বছরের [উত্তমরূপে সৃষ্টি করেছেন (১২) এবং মানব- ৮৫০ 








অ্ৎ- “মিরিপতাগণ, বিশেষ কার জিএাঈল তার দিকে, আরোহণ করবে এমন এক ভয়ানক দিল নো খার পরিমাণ হবে পঞ্চাশ হাজার বছর ৷” 


আর মুমিনের জন্য খর দিবসটা একটা ফরয নামাযের সময় অপেক্ষাও হান্ধা হবে, যা সে দুনিয়ার পড়তো। যেমন- হাদীস শরীফে এরশাদ হয়েছে। 
টীকা-১১. যহামহিম স্রষ্টা, কর্ম ব্যবস্থাপক ৷ 
ঢীকা-১২. 'হিকমত' ব প্রজ্ঞার চাহিদা মোতাবেক সৃষ্টি করেছেন। প্রত্যেক প্রাণীকে ই আকৃতি দিয়েছেন, যা সেটার জন্য উত্তম হয়। আর তাকে এমন 


উজ ্-হুতঙ্গ দান করেছেন, যেগুলো তার জীবিকা উপার্জনের জনা যথোপযুক্ত । 


১. হযরত আদম আলায়হিস্‌ সালামকে তা থেকে সৃষ্ট করে। 
১১৪. অর্থ ীর্ঘ থেকে। 


১১৫. এবং সেটাকে অনুভূতিহীন ও ্াহীন থাকার পর অনুভূতি সম্পন ও াণস্ন্ন করেছেন। 


৯৬. যাতে তোমরা শোনো, দেখো ও অনুধাবন করতে পারো । 


পার £২১ 





অতঃপর তার বংশ সৃষ্টি করেন এক তুচ্ছ 

নির্যাস থেকে (১৪)। 
>. অতঃপর সেটাকে সুঠাম করেছেন তাতে 
হার নিকট থেকে রূহ ফুঁকেছেন (১৫) এবং 
কান ও চন্ুসমূহ: এবং অন্তর দান 
(১৬) । কতই অঙ্গ কৃতজ্ঞতা প্ৰকাশ 

র থাকো! 

এবং বললো (১৭), “আমরা যখন 


রয়েছে (২০)। অতঃপর আপন 
র দিকে ফিরে যাবে (২১)। 


নীচের দিকে ঝুঁকিয়ে থাকবে (২৩), "হে 

প্রতিপালক! আমরা দেখেছি (২৪) 

ংওনেছি (২৫); আমাদেরকে পুনরায় প্রেরণ 
দৃঢ় বিশ্বাস এসে গেছে (২৬) ।' 








$4৬৬৬০৬ 


এ 








ীকা-১৭. পুনরগ্থানে অবিষ্বাসীগণ, 
টীকা-১৮. এবং মাটি হয়ে যাবো এবং 
আমাদের অঙ্গ-প্রতঙ্গ মাটিতে একেবারে 
বিলীন হয়ে যাবে, 

ঢীকা-১৯. অর্থাৎ মৃত্যুর পর পুননস্থান 
ওজীবিও হবার বিষয়কে অস্বীকার করে। 
তারা এমন চরমে পৌঁছেছিলো যে, শেষ 
পরিণতির সমন্ত বিষয়কে অস্বীকার করে 
ৰসে; এমনকি প্রতিপালকের সন্মুখে 
উপস্থিত হওয়াকেও 


টীকা-২০. এফিরিশৃতার নাম আযরাঈল 
আলায়হিস সালাম এবং তিনি আল্লাহ্‌ 
তা'আলার তরফ থেকে রহসমূহ হলন 
করার দায়িত্বে নিয়োলিত। তিনি আপন 
দায়িত্ব পালনে কোনরূপ অলসতা করেন 
না। যার মৃত্যুর সমর এসে যায় তখন 
কোনরূপ দ্বিধা ছাড়াই তার রহ হনন করে 
নেন বর্ণিত আছে যে, 'মালাকুল মাওত' 
ৰা মৃত্বার ফিরিশৃভার জন্য এই পৃথিবীকে 
হাতের তালুর মতো ছোট করে দেয়া 
হয়েছে। সুতরাং তিনি পূর্ব ও পশ্চিম 
প্রান্তের মাথলূকের রূহসমূহ বিনা কষ্টেই 
হনন করে নেন। আব রহযত ও আযাবের 
বহু ফিরিশৃতা তার অধীনে নিয়োজিত 
রয়েছেন 

চীকা-২১. এবং হিসাব-নিকাশের জন্য 
জীবিত করে তোমাদেরকে উঠানো হবে । 
টীকা-২২. অর্থাৎ কাফির ও মুশরিক 
(জংশীবাদী)গণ । 

'ভীকা-২৩, আপনকার্যাদির জন্যণন্ধিত 
হয়ে; আর আরয করতে থাকবে, 
জীকা-২৪, মৃত্যুর পর পুনরুখিত হওয়া 
এবং তোমার প্রতিশ্রুতি ওশাস্তির হুমকির 
সত্যতা, যেগুলো আমরা দুনিয়ার মধ্যে 
অবিশ্বাস করতাম। 


[চীকা-২৫. তোমার নিকট, তোমার গরসূণগণের সঙাবাদিতা । সুতরাং এখন দুনিয়ার; 
ীকা-২৬, ‘এবং এখন আমরা ঈমান এনেছি কিন্তু সময়ের ঈমান আন' তাদের কোন উপকারে আসবেনা । 


ঈকা-২৭. এবং তার জন্য সেটাকে এতই সহজ-সরল করতাম যে, যদি সে সেটা অবলম্বন করতো তবে সঠিক পথের দিশা পেতো; কিন্তু আমি তেমন 
করিনি। কেননা, আমি কাফিরদের সম্পর্কে জানতাম যে, তারা কুফরকেই অবলম্বন করবে। 


চীকা-২৮. যারা কুফর অবলম্বন করেছে। আর যখন তারা জাহান্নামে প্রবেশ করবে, তখন জাহানের দারোগা তাদেরকে বলবে- 
জীকা-২৯. এবং পৃথিবীতে ঈমান আনোনি। 

চীকা-৩০. শান্তির মধ্যে। এখন তোষাদের প্রতি ভক্ষেপও করা হবে না। 

চীকা-৩১. বিনয় ও কিনতু হৃদয়ে এবং ইসলামের নি'মাতের উপর কৃতজ্ঞতা প্রকাশার্ণে। 

াকা-৩২. অৰ্থাৎ আরামের নিদ্রা বিছানাসমূহ থেকে ডঠে যায় এবং আপন সুখ-শান্তি বর্জন করে 


টীকা-৩৩. অর্থাৎ তীর শাস্তিকে তয় করে 
এক তার রহমতের আশা রাখে । এটা 





পারাঃ২১ 


















'তাহাজছদনামায'সম্পন্নকারীদেরঅবস্থার | এসব জিন্‌ ও মানব- উভয় ছারা (২৮)। ৬৫215842265 
বিবরণ। ৯৪. “এখন স্বাদ গহণ করো এরই পরিণামে ০০ উহ, 41186 
থে, তোমরা তোমাদের এ দিনের উপস্থিতির | 2%৮9445995 





শানে নুযৃলঃ হযরত আনাস রাদিয়াল্লাহু RS 
আল, জনই বলেন, “এ আয়াতাট | কথাবিসৃ হয়েছিল (২৯) আসি তোমাদেরকে | SEs 
আমরা, আনসারীদের প্রসঙ্গে অবতীণ | ছেড়ে দিয়েছি (৩০), এখন স্থায়ী শাতি ভোগ (06৮০ 
হয়েছে যেহেতু আমরা মাগরিবের নামায | করতে খাকো- নিজেদের কৃতকর্ষের প্রতিফল: টি 
আদার করে আমাদের বাসস্থানগুলোর | ১৫. আমার আয্াতসমূহের উপর কেবল 
দিকে আসতাম না যতক্ষণ পর্যন্ত রসূল [তারাই ঈমান আনে, যাদেরকে যখনই সেগুলো টক 

করীম সাল্লাল্লাহু ভা'আল' আলায়হি ]স্বরণ করিয়ে দেয়া হয়, তখন সাজদায় লুটিয়ে নু ১০০3 

| 





















SIE IELTS 
b 








ওয়াসাল্লামের সাথে এশার নামায সম্পন্ন | পড়ে (৩১) এবং আপন প্রতিপালকের প্রশংসা HE 312158257584 1 

করে নিতাম না।” করতে করতে তার পবিত্রতা ঘোষণা করে এবং | % Sets বু 

চীকা-৩৪. যা দ্বারা তারা শাতি পাবে | অহংকার করেনা। 

এবং তাদের নয়ন পুড়াবে। (৩ 2142 SOE 
থড়াবে ১৬. তাদের পার্স্বদেশলো পৃথক থাকে 250 


ীকা-৩৫.. অর্থাৎ এসব ইবাদত- |শয্যাসমূহ থেকে (৩২) এবং আপন 
বন্দেগী, যেগুলো তারা দুনিয়ায় সম্পন্ন | প্রতিগালককে ডাকতে থাকে ভীত ও আশাবাদী 


করেছে। হয়ে (৩৩) এবংআযার প্রদত্ত থেকে কিছু দান- 9649:2%55 
চীকা-৩৬. অর্থাৎ কাফির । খয়রাত করে। 72 

পান নৃযূলঃ হযরত আলী মুরতাদ | >. সুতরাং কোন ব্যক্তির জালা নেই যে 23H LTS 
রাহ ও-আলা ওয়ামূহাহল | নয়নাভিরাম তাদেরজন্য শায়িত রাখাহয়েছে| উঠ ৮৭ 






করীম-এর সাথে ওয়ালীদ ইবনে ওক্বা | (৩৪) পুরক্ষারৰবরূপ তাদের কৃতকার্মের (৩৫)। 


ইবনে আবী মুত কোন বিষয় তৰ্ক | ১৮. তবে কিযে ঈমানদার সে তারই যতো সব 44৮4৫৫৮৫44৫ 
করছিলো ।কখোপবথনেরমধাখানে এক | হয়ে যাবে, যে নির্দেশ অমান্যকারী (৩৬)? এরা || * 65৬৪৬১৩৫০০৮ 
পর্যায়ে সে বললো, “চুপ থাকো। তুমি | সমান নয় । 6৩৯9 


ছোল মানুষ! আমি বৃদ্ধলোক, আমি খুব ১. বারা ঈমান এনেছে এবংসবকর্ করেছে কক 
বইলা EEL asic 
চাইতে অধিক খারাল আমি তোমার | তাদের কৃত কর্মসমূহের বিনিময়ে আপ্যায়নরূপে [| 64445551045 


চেনে অধিক সাহসী। আমার দলও খুব (৩৭)। 
ভাঙী।” হযরত আলী সুরভাদা 
কাররাা্াংতাআনা ওযাজ্হাহল করীম | ২০- রইলো এ সমস্ত লোক, যারা নির্দেশ 88675940065 
7 রী (সহসা রিতার 
এছিলো যে,-যেসবকথার উপর তুইগর্ব | যখনই তারা তা থেকে বের হতে চাইবে তখন গস 
করাহস্‌, মানুষের জন্য সেগুলোর [তাদেরকে তাতেই ফিরিয়ে দেয়া হবে। 
কোনটাই প্রশংসাযোগ্য নয়। ইন্সানের |. ৩ 
শ্রেষ্ঠত্ব ও আভিজাত্য হচ্ছে ঈমান ও 
তাকুওয়ার মধো। যে ওঁ সম্পদ অর্জন করতে পারেনি সে চূড়ান্ত পর্যায়ের হীন লোক। কাফির মু'মিনের সমমর্যাদার হতে পারে না।” আল্লাহ্‌ তাবারাকা 
ওয়া তা'আলা হযরত জালী মুরতাদ! কার্রামাল্তাই তা'আলা ওয়াজ্হাছল করীম-এর সমর্থনে এ আয়াত অবতীর্ণ করেন। 

ভীকা-৩৭. অর্থাৎ সৎকর্মপরায়ণ সু খিনদেরকে জানাল সা'ওয়া'য সর্াদা ও স্ানের সাথে আতিথ্য করা হবে । 


টীকা-৩৮. অবাধ্য কাফির, 


















আলি - ৫ 


ীকা-৩৯. পৃথিবীতেই হত্যা ও গ্রেফতারী, দুর্ভিক্ষ ও রোগ-ব্যাধি ইতাদিতে আক্রান্ত করে সুতরাং অনুরূপ সংঘটিত হয়েছে। হযুরের হিজরতের পূর্বে 
(ক্রাঈশগণ রোগ-ব্যাধি ও বিভিন্ন বিপদে আক্রান্ত হয় এবং হিজরতের পর বদরের যুদ্ধে বহু লোক নিহত হয়েছে ও বহু লোক গ্রেফতার হয়েছে। দীর্ঘ 
সাত বছর দুর্ভিক্ষের এমন কঠিন বিপদে মশগুল হয়েছিলো যে, হাড়সমূহ এবং মৃত ও কুকুরের মাংস পর্যন্ত খেয়ে ফেলেছিলো। 
ীকা-৪০. অর্থাৎ আখিরাতের শান্তর পূর্বে 
্প-৪১. এবং নিদর্শনাদিতে চিভা-ভাবলা করেনি এবং সেগুলোর সুল্পতা ও পথ-প্রদর্শন থেকে উপকার হণ করেনি এবং ঈমান এনে ধন্য হয়লি। 
দার] টীকা-৪২. অর্থাৎতাওরীত। 
সর ীকা-৪৩. অ্থাহ্যরত মূসাআলায়হিস 
39১৫4098550 | সালামের কিতাব লাভের মধো, অথবাএ 
৫১4 অর্থ যে, হযরত মৃসাআলায়হিস্‌ সালামকে 
তে Ay ও পাওয়া ও তার সাথে সাক্ষাতের ব্যাপারে 
6335388405 | সন্দেহ করবেন ন। অতএব, মিরাজ 
৪৫১242453০1] রশিতে হুর আক্দাসসাললারাহুতা আলা 
আলায়হি ওয়াসাল্লামের হযরত মূসা 
35510985528 "| তলা সালামের সাথে সাক্ষাৎ 


ঘটেছিলো হাদীস শরীফসমূহে 
35055809555, | een 





মুখ ফিরিয়ে নিয়েছে (৪১)? নিশ্চয়, আমি 9 5324 || জিকা ৪5. অৰ্থাৎহযৱত মূসা আলায়হিস 
ীদের থেকে বদলা নিয়ে থাকি। SEES 


সালামকে অথবা তাওরীতকে। 
চীকা-৪৫. অর্থাৎবনী ইসরাঈল থেকে ॥ 
চি চীকা-৪৬. লোকদেরকে, আল্লাহ্র 
|২৩. এবং নিশ্চয় আমি মুসাকে কিতাব (৪২) ০644514%৫ আনুগত্য ও তার নির্দেশ পালন, আল্লাহ্‌ 
করেছি, সুতরাং আপনি তার সাক্ষাতের j3 াআলারদীনওতীর শরীয়তের অনুসরণ 
'পারে সন্দেহ করবেন না (৪৩)! এবং আমি a? ৩ এবংভাওরীতের বিধানাবলী পালন করার 
(88) বনী ইত্রাঙ্ঈলের জন্য 'পথ-। ) প্রতি। আর এ ইমামগণ" হলেন বনী- 
" করেছি। "| ইঞ্রাঈলের নবীগণ অথবা নবীগণের 
১৪. এবং আমি তাদের মধ্য থেকে (8৫) কিছু! (5:৮4 AO Ed অনুসারীগণ। 
ক ইমাম করেছি, যারা আমার নির্দেশে পথ UU 05 | ইক, আপন সনের উপর এবং 
করতো (৪৬) যখন তারা ধৈর্য ধারণ ্য | শকদের পক্ষ থেকে আগত বিপদাপদের 
(8৭)। এবং তারা আমার আয়াত- 095) | উপর 
বিশেষ ভুষ্টব্যং এ থেকে প্রতীয়মান 
হচ্ছে_ ধৈর্যের ফল ইমাম ও নেতৃত্ব 
Kf লাভ কৱা'। 
যেসব বিষয়ে তারা বিরোধ করতো (৪৯)। ০ চীকা-৪৮. অর্থাৎ নবীগণের মধ্যে ও 
২৬. এবং তাদের (৫০) কি এতেও হিদায়ত ৯১৮৫০ ঠাপ 8 তাপের উন্মতগণের মধ্যে । অথবা 
না যে, আমি তাদের পূর্বে কতো মানব AEDS | মন ও সৃশ্িকপণের সথে। 
(৫১) ধ্বংস করেছি, আজ যাদের ৮ চীকা-৪৯. ধর্মীয় বিষয়াদি থেকে এবং 
বাসস্থানগুলোতে এরা বিচরণ করছে (৫২)? হক ও বাতিল (সত্য ও মিথা)- 
নিশ্চয় এতে নিদর্শনাদি রয়েছে। তবে পদ্থীদেরকে পৃথক পৃথক করে আলাদা 
তারা শুনছেনা (৫৩)? করে দেবেন। 


আলখিল - ৫ ভীকা-৫০. অর্থাৎ ন্তবাসীদেরকে। 
ল-2: কততলো উন্ততকে  যেসল_ আদ, সমূদ ও লৃত সম্প্রদায় ৷ 

















ীকা-৫২. অর্থাৎ মক্ধাবাসীগণ, যখন ব্যবসার পরম্পরায় সিরিয়া সফর করে, তখন উত্তসব লোকের বাসস্থান ও শহ্রসমূহ অতিঞ্ন করে এবং তানের 
কংসাবশেষ দেখতে পায়। 


'টীকা-৫৩. যারা শিক্ষা গ্রহণ করে এবং সৎপথ অবলম্বন করে । 


চীকা-৫৪. যাতে গাছপালা ও তৃণলতার নামগন্ধও নেই। 

চীকা-৫৫. চতুষ্পদ প্রাণীসমূহ (আহার করে) ভূসি এবং নিজেরা শস্য । 

টাকা-৫৮. যেন তারা এটা দেখে আল্লাহ্‌ তা'আলার পূর্ণ ক্ষমতার পক্ষে মণ স্থির করে এবং অনুধাবন করে যে, যেই সত সর্ব-শক্তিমান সন্ত শু ভূমি 
থেকে ক্ষেতের শস্য উদ্ণত করতে সক্ষম, মৃতকে জীবিত কলা তার ক্ষমতা বহির্ভূত হবে কেন? 


টীকা-৫৭. মুসলমানগণ বলতেন, “আল্লাহ্‌ তা'আলা আমাদের ও মুশরিকদের মধ্যে ফয়সালা করে দেবেন এবং বাধ্য ও অবাধ্যদেরকে তাদের কর্মানুসারে 
প্রতিদান দেবেন।” এতে তদের উদ্দেশ্য এ ছিলো যে, "আমাদের উপর দয়া করুণা প্রদর্শন করবেন এবং কাফির ও মুশ্রিকদেরকে শান্তিতে লিপ্তকরবেন।” 
এর জবাবে কাফিরাণ ঠাযটা-ব্দ্রূপ সূত্রে বলতো, “এ ফয়সালা কবে হবে এবং এর সময় কখন আসবে?” আল্লাহ্‌ তা'আলা আপন হাবীবকে এরশাদ 
ফরমাচ্ছেন- 

টীকা-৫৮. যখন আল্লাহর শাস্তি অবতীর্ণ হবে 


টীকা-৫৯. “তাওবা' করার ও ‘ওযর-আপত্তি' পেশ করার। “মীমাংসার দিবস' দ্বারা হয়ত রোজ কিয়ামত বুঝায়, অথবা “মক্কা বিজয়ের দিন" অথবা “বদরের 
যুদ্ধের দিন' । প্রথমোক্ত অভিমতানুসারে, 





যদি ‘রোজ কিযামত' ধরে নেয়া হয়, তা [ সস £ত২ সাজনাহ ত নামত 
হলে তাদের ঈমান রা উপকৃত নাহওয়া | ২৭. এবংতারা কি দেখে না যে, আমি পানি SIGNS 29 
বাজ কেননা, এ দমানই গ্রহণযোগ্য, | প্রেরণ করি শু ভূমির প্রতি (৫৪) অতঃপর তা IY JEEP 
যা দুনিয়াতেই হয়; কিনতু দুনিয়া থেকে হা ৰ ) | 0৮৫৫1692550 
বের হবার পর না ঈমান গ্রহণযোগা হবে, IE? ৩৫ 454৫5 
না ঈমান আনার জনা দুনিয়ায় ফিরে ? এ টা 
আসাসম্বর হবে । আর যি 'ফয়সালার ৪৩০ বু 
দিন মানে বদরেরু্ধ'ান্কবিজয়ের | ২৮ J 322016৯3542 
দিন হয় তাহলে অর্ধ এদাবে যে. যন [যদি তোমরা সত্যবাদী হও (৫৭) 813013৯5৩22 


শাস্তি এসে যাবে এবং তারা নিহত হতে |২৯- আপনি বলুন, “মীমাংসার দিলে (৫৮) 
থাকবে, তখন নিহত হবার সময় না [কাফিরদের 

তাদের "ঈমান আনা" গ্রহণযোগ্য হবে 
এবংনা শান্তিকে বিলম্কিত করে তাদেরকে 
সুযোগ দেয়া হবে। সুতরাং যখন মক্ধা- 
সুকাররামাহ্‌ বিজিত হলো, তখন 'বনী- 
কিনানাহ্‌' গোত্রের লোকেরা পলায়ন | 
করলো । হযরত খালিপ ইবনে ওয়ালিদ 
খন তাদেরকে অবরোধ করলেন, আর এ আন 
তারাও দেখলো যে, এখন হত্যা মাথার 

উপর এসে পড়েছে, প্রাণ রক্ষার কোন আশাই বাকী রইলো না, তখন তারা ইসলাম গ্রহণের ইচ্ছা প্রকাশ করলো । হযরত খালিদ তা গ্রহণ করলেন না; 
বরং তাদেরকে হত্যাই করে ফেললেন ৷ (জুমাল ইত্যাদি) 


চীকা-৬০. তাদের উপর শান্তি আপতিত হবার । 


টীকা-৬১. (বোখারী ও মুসলিম শরীফের হাদীস শরীফে বর্ণিত হয় যে, রসূল করীম সান্যান্টাহ তা'আলা আলায়হি ওয়াসাল্লাম জুমু'আর দিন ফজরের নামাযে 
এ সূরাটা অর্থাৎ সূরা সাজ্দাহ' ও সূরা দাহ্র' পড়তেন 


তিরমিযী শরীফের হাদীসে বর্ণিত যে, যতক্ষণ পর্যন্ত হুযূর বিশ্বকুল সরদার সাল্লাল্লাহু তা'আলা আলায়হি ওয়াসাল্লাম এ স্রা ও সূরা তাবা-রাকান্লাযী বিযাদিহিল 
মুল্ক' না পড়তেন ততক্ষণ পর্যন্ত ঘুমাতেন না। 


হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তা'আলা আনহু বলেন- 'সূরা সাজদাহ্‌' কবরের আযাব’ থেকে রক্ষা করে। খোষিন ও সাদারিক) ৯ 


|৩০. সৃতরাং তাদের দিক থেকে মুখ ফিরিয়ে 2456৮৮৫১০৮৫ হ ৮৫ 7 
নিন এবং অপেক্ষা করুন (৬০); নিশ্চয় 18৮ E 
নর অপেক্ষা করতে হবে (৬১)। * 

















= সূরা সাজ্দাহ' সমাপ্ত। 


উক-১. “সূরা আহ্যাব' মাদানী । এ'তে নয়টি রুকৃ' তিয়াত্তরটি আয়াত, এক হাজার দু'শ আশিটি পদ এবং পাচ হাজার সাতশ নব্বইটি বর্ণ আছে। 


'ঈন্গ.২. অর্থাৎ আমার নিকট থেকে সংবাদদাতা, আমার রহস্যাদির 'আমার পয়গাম আমার প্রিয় বান্দাদের নিকট প্রচারকারী । আল্লাহ্‌ 
[লালা আপন হাবীব সান্লান্পাহ তা'আলা আলায়হি ওয়াসাল্লামকে * 1 চন " (হে নৰী।) বলে সম্বোধন করেছেন, যার অর্থ এই যে, যীর 
ক্ষ উল্লেখ করা হয়েছে, তাকে পবিত্র নাম নিয়ে “ইয়া মুহাম্মদ” বলে সম্বোধন করেননি, যেমনিভাবে, অন্যান] নবীগণ হল্লায়হিমুস সালামকে সম্বোধন 
করেছেন৷ এতে উদ্দেশ্য তার মহত্ব, তার সম্মান এবং তীর শ্রষঠতকে প্রকাশ করা ।' (মাদারিক) 

'ঈকা-৩. শানে নুযূলঃ আবু সুফিয়ান ইবনে হারব, ইক্রামা ইবনে আৰৃ জাহ্‌ল এবং আবুল আওয়ার সালামী উহুদের যুদ্ধের পর মদীনা তৈয়াবায় আসলো 
আর মুনাফিকদের নেতা আবদুল্লাহ্‌ ইবনে উবাই ইবনে সুলুলের নিকট অবস্থান করলো । বিশ্বকৃল সরদার সাল্লাল্লাহু তা'আলা আলায়হি ওয়াসাল্লামের সাথে 
জালাপ-আলোচলার জন্য নিরাপত্তা লা কয়ে তারা বললো, “আপনি লা-ত,ওষ্যা ও মানাত ইত্যাদি মূর্তি ্পর্কে যেগুলোকে মুশরিকগণ তাদের উপাস্য 
করে, কিছুই বলবেন না। শুধু এ টুকুই বলে দিন যে, সে গুলোর সুপারিশ সেগুলোর পূজারীদের পক্ষে রহণযোগ্য আর আমরাও আপনার এবং আপনার 
শ্রতিপালক সম্বন্ধে কিছুই বলবো ন! ৷” বিশ্বকুল সরদার সাল্লাল্লাহু তা'আলা আলায়হি ওয়াসাল্লামের নিকট তাদের এপ্র্তাব অত্যন্ত অপছন্দনীয় হলো এবং 





মুদলমানগণ তাদেরকে হত্যা করার ইচ্ছা 
২: করলেন। দিশ্বকুল সরদার সাল্লাল্লাহু 
স্বরা আহযাব তা'আলা আলায়হি ওয়াসাল্লাম হত্যার 
অনুমতি দিলেনন' । আর এরশাদ 
SAPS ফরমালেন, “আমি তাদেরকে নিরাপত্তা 
দিয়েছি। এ কারণে, তাদেরকে হত্যা 
আল্লাহ্র নামে আর্ত, খিলি পরম এ করো লা; বরং মদীনা শরীফ থেকে বের 
দয়ালু, করুণাময় (১)। | E করে দাও।” 
কু” - এক সুাংহ্যরত ওমৰ রাদিয়াল্লাহু তা'আলা 
আনহু তাদেরকে বের করে দিলেন। এ 
a3 0 18424 Sent এ আয়াত শরীফ অবতীর্ণ হয়েছে। 
99৮5৬ | হল 
2১০৫৯ ৩ ৮৯, | এতে সম্বোধনতো বিশ্বকুল সরদার 
(6৩৬4৬১58940 | সমতা তা'আলা আলায়হি 
০৫ | জ্সা্লামকে করা হযেছে কিনতু উদ্দেশ্য 
বি হাচ্ছে তার উন্মতকে সম্বোধন করা। 
Pree রাড | অা্যখনদীকৰীমসন্লহতাআলা 
0০6 28161 | আলায়হি ওয়াসাল্লাম নিরপত্তাদিয়েছেন, 
তখন ভোমরা সেটা যথাযথভাবে পালন 
রী করো এবং অঙ্গীকার ভঙ্গের ইচ্ছা করো 
3০533800255 | না. আর কাফির ও মুনাফিকদের শরীয়ত 
০2৯৫ বিরোধী কথা মেনে নিওনা। 
শি চীকা-৪. যে, একটার মধ্যে আল্লাহর 
Ee ০ is 3৬৫83%8%%00 || জ থাকবে আর অপরটার মধ্যে অন্য 
স্ত্রীকে, 


নি 





ssl 














{3 | কো! যখন একটা মাত হৃদয় রয়েছে, 
তখন যেন শুধু আল্লাহ্‌কেই ভয় করে। 
বালাম _ ৩ শানে নুযূলঃ আবু মা'মার হামীদ ফাহরীর 
স্মরণশক্তি প্রথর ছিলো; যা শুনতো তা 
কক্তহ করে ফেলতো!। ক্োরাঈশরা বললো, “তার মধ্যে দু'টি অন্তর রয়েছে । এ কারণেতো তার স্মরণশক্তি এতোই প্রবল” সে নিজেও বলতো যে, তার 
[রো দু'টি হৃদয় আছে এবং প্রত্েকটার মধোই হযরত (বিশ্বকূল সরদার সাল্লারাহু তা'আলা আলায়হি ওয়াসাল্লাম) অপেক্ষা অধিক ভ্ঞানওবুদ্িমন্তারয়েছে।" 
সন বদরের যুদ্ধে মুশরিকগণ পলায়ন করলো, তখন আবৃ মা'মার এভাবেই পলায়ন করলো যে, একটা জুতা তার হাতে ছিলো, অপরটা পায়ে । আবূ 
সাথে তার সাক্ষাত হলো । তখন আব্‌ সুফিয়ান বললো, “কি অবস্থ?” সে বললো, “লোকের পলায়ন করেছে।” তখন আব সুফিয়ান বললো, 
একটা জুতা হাতে আরেকটা পায়ে কেনঃ” বললো, “এর তো আমার খবরই নেই । আমি তো এটাই মনে করেছি যে, আমার উভয় জুতোই পায়ে 
ছে” তখনই ক্রোরাঈশ বুঝতে পারলো যে, দু'টি অস্তর থাকলে যেই জুতোটি হাতে নিয়েছিলো তা ভুলে যেতো না। 
এক অভিমত এযে, মুনাফিকগণ বিশ্বকুল সরদার সাল্লাল্লাহু তা'আলা আলায়হি ওয়াসাল্লামের মধ্যে দু'টি অন্তর রয়েছে বলে মন্তব্য করতো আর বলতো 
একটি অন্তর আমাদের সাথে আছে, অপরটা তার সাহাবীদের সাথে। 



















তাছাড়া, অন্ধকার যুগে যখন কেউ আপন স্ত্রীর সাথে 'যিহার' করতো, (অর্থাৎ আপন স্ত্রীর কোন প্রধান অঙ্গকে মা-বোন ইত্যাদি যুহার্রাযাতের অঙ্গের সাথে 
তুলনা করতো.) তথন তারা এ 'বিহার'-কে 'তালাক্‌' বলতো । আর ধ স্ত্রীকে তার “মা' বলে স্থির করতো । যখন কেউ কাউকেও পুত্র বলে ফেলতো তখন 
তাকে প্রকৃত পুত্র স্থির করে তার সম্পত্তির উত্তরাধিকারী সাব্যস্ত করতো। আর যাকে পুত্র হিসাবে গ্রহণ করেছে, তার স্ত্রীকে নিজের জনা স্বীয় উরপজাত 
পুনের স্ত্রীর মতো হারাম জানতো। এ সব কাটি রদ বা ধনে এ আয়াত শরীফ অবতীর্ণ হয়েছে। 


টীকা-৫. অর্থাৎ 'যিহার'-এর কারণে স্ত্রী মায়ের মতো হালা হয়ে যায়না ৷ “যিহার' বলে- বিবাহকৃত স্ত্রীকে এমন কোন মেয়ে লোকের সাথে তুলনা করা, 
যে সর্বাদাই হারাম ।আর এ তুলনাও এমন অঙ্গের সাথে করা হয়যা দেখা এবং স্পর্শ করা বৈধ নয়। যেমন কেউ আপন স্ত্রীকে এ কথা বললো, “তুমি আমার 
জন্য আমার মায়ের পিঃ অথবা পেটের ন্যায়' । তখন সে যিহারকারী' হয়ে গেলো । 


মাস্আলাঃ 'যিহার'-এর কারণে 'বিবাহ বন্ধন' বাতিল বা চূড়ান্তভাবে ছিন্ন হয়না; বিসতু 'কাফ্ফারা' আদায় করা আবশ্যকীয় হয়ে যায় 'কাফ্ফারা' আদায় 
করার পূর্বে স্ত্রী থেকে পৃথক থাকা এবং তার সাথে যৌন মিলন না করা অ্রত্যাবশ্যকীয় । 


মাস্আলাঃ 'যিহারের কাফ্‌ফারা' হচ্ছে- ‘একটা ত্রীতদাস আযাদ করা । এটা সম্ভব না হলে পরপর দু'মাস রোজা পালন করা । এটাও সম্ভব না হলে 
যাটজন ঘিস্কীনকে দু'বেলা আহার করানো । 


মাস্আলাঃ 'কাফ্‌ফারা' আদায় করার পর স্ত্রীর নিকট যাওয়া এবং যৌনমিলন হালাল হয়ে যায়: 
ভীকা-৬.. যদিও তাদেরকে লোকেরা 


তোমাদের পুনে একো ==" [লন যাহা _ নত 
জীকা-৭. অৰ্থাৎ বিবিকে মায়ের মতো যাদেরকে তোমরা মায়ের সমান বলে দাও, নর 
বলা পু খৃ বলা বা [ভো্াদেই জননী কেলি (৫);আর তোমাদের EE 
কথা। নানী মা হতে পারে. না অপরের | পোষ্যপুত্রদেরকেও তোমাদের পুত্র করেননি se 
সন্তান স্বীয় পুব। নবী করীম সানা |[৬)। এ'তো তোমাদের সুখের কথা 

তা'আলা আলায়হি ওয়াস'্রাম যখন bs অর ৯৮ উহ ৭ Pe 99959 এব 
হযরত যয়নাব বিনতে জাহশকে বিবাহ্‌ ০০ 5: 
করলেন, তখন হহদী ও মুনাফিকগণ 

সমালোচনার মুখ খুললো আর বললো, 20054454244 
যদ মো সাদ রর 
তা'আলা আলায়হি ওয়াসাল্লাম) আপন ংঃ ঃ' i 


পুত্র যায়দের বিবির সাথে বিবাহ্‌ [পিতা সম্বন্ধে না জানো (১০), তবে তারা ধর্মে | EES 
করেছেন।" কেননা,প্রথমে হযরত যয়নাব [তোমাদের ভাই এবং মানব হিসেবে তোমাদের ্ 

“যাঘ়দ'-এর বিবাহাম্বীন ছিলেন। [চাচাত ভাই (১১) এবং তোমাদের উপর এর 
[মধ্যে কোন গুনাহ্‌ নেই, যা অজানাবশতঃ 
[তোমাদের দ্বারা সম্পাদিত হয়েছে (১২); তবে 


|[হা, তা-ই পাপ, যা অন্তরের ইচ্ছা দ্বারা সম্পন্ন 


আর হযরত যায়দ দুল মু'মিনীন হযরত 
খদীজা রাদিয়াল্লাহু তা'আলা আন্ধার 
ক্রীচদাস ছিলেন। তিনি তাকে ৰিশ্বকুন 
সরদার সাল্লাল্তাহ তা'আলা আলায়হি সালম্বিল - ৫ 
ওয়াসাল্লামের খেদমতে দান করেছিলেন। 
অতঃপর হুযুর (দঃ) তাকে আযাদ করে দিয়েছিলেন। তবুও তিনি আপন পিতার নিকট যাননি। হুযুরের সেবায়ই নিয়োজিত থেকে যান । হুযুর তাকে খুব 
স্নেহ ও দয়া করতেন। এ কারণে লোকেরা তাকে হুযুরের সন্তান বলতে লাগলো । এ কারণে তিনি তো হুযুরের প্রকৃত পুত্র হয়ে যাননি । বস্তুতঃ ইহুদী ও 
মুনাফিকদের সমালোচনা নিছক চুল ও অযথা ছিলো। আল্লাহ্‌ তা'আলা এখানে এসব সমান্োচনাকারীদ্েরকে মিথ্যুক প্রতিপন্ন করলেন এবং তাদেরকে 
মিথ্যাবাদী সাবান্ত করেছেন। 


চীকা-৮. সত্যের। এ কারণে গোষ্যপৃত্রদেরকে তাদের পালনকারী'দের পুত্র সাব্যস্ত করোনা; বরং 
চীকা-৯. যাদের উরশে তারা জন্মলাভ করেছে: 














চীকা-১০, এবং লে কারণে তোমরা তাদেরকে তাদের পিতার সাথে সম্পৃক্ত করতে না পারো, 
টাকা-১১, তবে, তোমরা তাদেরকে ভাই বলো এবং সে যার পোষ্য তার পুত্র বলো না, 


'চীকা-১২. নিষিদ্ধ ঘোষিত হবার পূর্বে অথবা এ অর্থ যে, যদি তোমরা পোষ্যগণকে ভুলবশতঃ ও অনিচ্ছাকৃততাবে তাদের পালনকারীদের সন্তান বলে 
ফেলো, অথবা অপর কোন লোকের সন্তানকে নিছক জিহবা ফসকে যাবার কারণে পুত্র বলে থাকো, তাহলে এসব অবস্থায় গুণাহ্‌ নেই । 


১৩. নিবিদ্ধ ঘোষণার পর। 

উন ০. দুনিয়া. ও দীনের সমস্ত বিষয়ে: এবং নবীর নির্দেশ তাদের উপর কার্যকর; নবী আনুগত্য ওয়াজিব এবং নবীর নির্দেশের মৃকাবিলায় 'নাফ্স" 
লা বৰ্ণন করা ওয়াজিব বা আতাবশাকীয়। অথবা এ অর্থ যে, নবী মুমিনদেব উপর পের আপের চেয়েও অধিক গাও মোখেরাণী এবং 
ক ও বদান্যতা প্রদর্শন করেন এবং তা অধিকতর উপকারী । * 

জা ও মুসলিম শরীফের হাদীসে আছে- বিল সারা লাগার রহিত 
উজ আমি সর্বাপেক্ষা উত্তর । যদি চাও তাহলে এ আত পাঠ করো_ : 

অত ইবনে নাসৃডদ রাদিয়াল্লাহ তা'আলা আন্ছর 'ক্রিমাত'-এ Hip ভি 0) 
জাহিদ বলেন যে, সমস্ত নবী আপন আপন উত্মতের জন্য পিতা হয়ে থাকেন এবং এই আত্মীয়তার কারণে নুসলমানগণকে পরস্পর ভাই বলা হয় । যেহেতু 
জর আপন নবীরই দ্বীনী সন্তান। 

উঈন্দ-১৫. সান ও মর্যাদায় এবং বিবাহ স্থায়ীভাবে হারান হওয়ার । এতম্যতীত, অন্যান বিধানে, যেনন- উভরাধিবার ও পর্দা ইত্যাদিতে ভালের বেলায় 
লাল কার্যকর, যা পর-নারীরই ( ৭০৭ ) বেলায় প্রযোজ্য । আর ভাদের কন্যাগণকে মু মিনংদর বোন এবং তাদের ভাই ও বোনদেরকে 
স্লাদিলদের (যথক্রমে,) মামা ও খালা বলা যাবে না 






মত 


পারা 





[করো (১৩)। এবং আল্লাহ্‌ ক্ষমাশীল, দয়ালু । 
- এ নবী, মুসলমানদের, তাদের প্রাণের; 

ও অধিক মালিক (১৪), এবং ভার স্ত্রীগণ 
সাজা (১৫) । আৱ নিকটাজীয়গণ 


0৯৩৮ 
৯৪৩৫ 
9৫ ৮ 


90595 


ভীকা-১৬. পরস্পর পরস্পরের 
উত্তরাধিকারী হওয়ায় 

ীকা-১৭. যাস্আলাঃ থেকে 
প্রতীয়মান হয় যে, ro 
েজ্জ্যাখ্ীরগণ) একে অপন্ের 'ওয়ারিস' 
হয়। কোল অনাত্মীয় ( এ) 


স্বীন। আতর মাধানে “ওয়ারিল' 
(ভৱ্রাধিকারী) হয় না । ৯ 

জীবা-১৮, এ ভাবে যে, যে কোন 
লোকের শন্যই ইচ্ছা করো, কিছু 
ওসীমকরো। তখন এই ওলীয়ত শুধু 


চিলি 


০৯) | এটা কিতাবের মধ্যে লিপিবদ্ধ 
(৯)। 





৭. এবং হে মাহবৃবস্রণ করুন, যখন আমি FEL AEN এক তৃতীয়াংশ পরিমাণ সম্পত্তিতে 
SSRs Gh 22211] 
কার্যকর করা হবে। 














সারসংক্ষেণই এ যে, সর্বথমে ত্যাজ্য 
সতত ১৫: ০১১ (সম নিকটা্ীয়, যাদের সীরালের অংশ ডান পাকি হয়)-কে য়া হবে । এপ পানে ২০ (আসাবাগণ, 
রা ৩০2541 ১৯ তাদের অংশে নেয়ার পর অব সম্পত্তির প্রাপকগণ)। অতঃপর 41533 (প্সব বশী লোক, যাদের 
আশ কোরআন মজিদে নির্ধারিত) -এর প্রতি “র্‌ বা পুনর্টন করা হবে। তারপর. ?৮১৪। 4553 (বর নিকটাত্মীয়গণ, যারা না আসাবা, 
লা যাও ফুরযা)-কে দেয়া হবে। তারপর 'মাওলাল মুওয়ালাভ'কে ( 54171 (5) *** (তাফসীর-ই-আহ্মদী)। 

জীকা-১৯, অর্থাৎ 'লওহ-ই-মাহফুযা-এ॥ 

চীকা-২০. রিসালতের প্রচার এবং সত্য দীনের প্রতি আহবান করার 

চীকা-২১. বিশেষভাবে 








* আয়াতে উল্লেখিত * 41" শদ্দের অর্থ হচ্ছে অধিক মালিক, অধিক নিকটে, আহার এলে এই তিনটি অধই তর 
অর্থ দীড়ায়- “হুযুর প্রত্যেক যু'মিনের অন্তরে বিদ্যমান, প্রাণের চেয়েও অধিক নিকটে ।” আত্রাহু পাক এরশাদ ফরমান- "41 0৮০+ 
রর sonra Bh CE La ER A CE CG So Rr BT IE 
ও মাক্চ-পিতার চেয়েও বেশী কার্যকর । কারণ, হুযূর জামাদের সবার চেয়ে বেশী মালিক। অথবা এ অর্থ যে, “হুযুর (দঃ) তোমাদেরকে তোমাদের 
নিজেদের চেয়েও অধিক শান্তি দাতা- দুনিয়া ও আখ্যা (বূরুল ইরফান) 

৯৯ অর্থাৎ “ইমান' অথবা “হিজরত'-এর সম্বন্বের কারণে এখন জার '্রীরাস’ পাওয়া যাবেনা ৷ ইতোপূর্বে 'ডাতৃত্‌ চুক্তি মাধ্যমেও বীর পাওয়া যেচো। 
এ আয়াত বারা বিধান রহিত হতে থাকে। 

সঙ এ বে-ওয়ারিশ ব্যক্তি, যে কারো সাথে এ শর্তে অঙ্গীক্লাবদ্ধ হয় যে, সে আপদ-বিপদে সাহায্য করবে এবং মৃ়ার পর তার ত্যাজ্য সম্পত্তির মালিক 
হে। 








যাস্আলাঃ বিশ্বকুল সরদার সালাল্লাহু তা'আলা আলায়হি ওয়াসাল্লামের উল্লেখ অন্যান্য নবীগণের পূর্বে করা তাদের সবার উপর তার (দঃ) শরেষ্টত্বকে প্রকাশ 
করার জন্যই। 

টীকা-২২. অর্থাৎ নবীগণকে, অথবা তাদের সত্যায়নকারীদেরকে। 

চীকা-২৩. অর্থাৎ যা তাঁরা আপন সম্প্রদায়কে বলেছেন এব: তাদের নিকট প্রচার করেছেন তা সা করা হবে। 

অথবা মুমিল্গণকে, তাদের শাত্যায়ল সম্পর্কে ধু করা হবে। 

অথবা এঅর্থ যে, নবীগণকে, যা তাদের উন্মতগণ জবাব দিয়েছে সে সম্পর্কে জিজ্ঞাসা করা হবে । এ প্রশ্ন দ্বারা উদ্দেশা কাফিরদেরকে অপমানিত ও তিরস্কার 
করা। 

টীকা-২৪. যা তিনি 'আহ্যাব'-এর যুদ্ধের দিন করেছিলেন; বা 'বন্দকের যুদ্ধ' নামে প্রসিদ্ধ । এ যুদ্ধ! উহুদের যুদ্ধের এক বছর পর সংঘটিত হয়েছিলো, 
যখন মুসলমানদেরকে নবী করীম সারাল্লাহ তা'আলা আলায়হি ওয়াসাল্লাম সহকারে মদীনা-তৈয়্যবায় অবরোধ করা হয়েছিলো । 

ভীকা-২৫. কোরাঈশ. বনু-গাতফান এবং বনু কোায়যাহ ও বনু নযীর গোত্রীয় ইছুদীগণ, 

ভীকা-২৬. অর্থাৎ ফিরিশ্তাগণের বাহিনী। 
আহযাব-এন যুদ্ধের সংক্ষিপ্ত ব্রণ [ সূর 1৩৩ হনব 
এযুদ্ধটা রথ অথবা ৫ম হিজনীর শাওয়াল 
মাসে সংঘটিত হয়েছিলো। যখন বনু 
নযীর গোত্রীয় ইহুদীদেরকে ৰহিষার করা 
হলো, তখন ্াদের নেতৃস্থানীয় লোকেরা 
মক্কা মুকার্রমায় গিয়ে ক্ো্রাইশদের 
নিকট গৌছলো আর তাদেরকে বিশ্বকুল 
সরদার সাল্লান্াহু তাআলা আলায়হি 
ওয়াসাল্লামের বিরদ্ধে যুদ্ধ করার জন্য 
উৎসাহিত করলো এবংলাভিশাতিদিলো, 
“আমরা তোমাদের সাথে থাকবো যতক্ষণ 










৭৫৪ 








পারা ₹ ২১ 









এবং নূহ, ইব্রাহীম, মূসা এবং মার্য়াম-তনয় এ ২৬৪০ 
সার নিকট থেকে; এবং আমি তাদের নিকট 5 SSS BO 


৫95 
থেকে দৃঢ় অঙ্গীকার হণ করেছি, ১৪৬৭53457৬7 
1৮... যাতে সত্যবাদীদেরকে (২২) তাদের ০৫৯৯৫ 
[সত্যবাপিও! সহদধে প্রশ্ন করেন (২৩); এবং 1 1ত7 
[তিনি কাফিরদের জন্য বেদনাদায়ক -্শাসতি্রত্ুত lo 9 
[রেখেছেন। 
























(মোস্তফা সান্যান্যাহ আলায়হি 
ওয়াসান্তাম)-ণ্র প্রতি শত্রুতার মধ্যে 


প্রেরণ করেছি, যা তোমরা দেখোনি (২৬) 











না মুসলগালগণ নিশ্চিভ হয়ে যাৰে” |৯. হেইঈমানদারগণ! তোমাদের এতিআল্লাহুর হাহ 
আৰ সুফিয়ান এ তৎপরঙাব খুন মূল্যায়ন [অনুধহ স্মরণ করো (২৪), যখন তোমাদের পণ 15503 

করলেন আর বললেন, “দুয়ার মধ্যে বিরুদ্ধে কিছু সৈন্য এসেছিলো (২৫), তখন 8৩544 
আমাদের সে-ই সর্বাধিব প্রিয়, যেমুহাম্মদ ]আমি তাদের বিরুদ্ধে ঝঞ্জাবায়ু ও এমন বাহিনী OIE LAL 











রা হীন আপনি কি দেখেন নি মনত লোককে, দ্বারা কিতাবের কিছু অংশ লাভ করেছে যে, আদা বিস্থাস করে লা ও তাগুত) অবতীরণহয়েছে। 


অত্র ইহুদীগণ গাত্ফান, কয়স ও গায়লান ইত্যাদি গোয়ের লোকদের নিকট গেলো ৷ সেখানেও একই তৎপরতা চালালো তারাও তাদের সমর্থক 
হয়ে গেলো । এভাবে তারা বিভিন্ন জায়গায় ঘুরাফির' করলো আর আরবের গোত্বগুলোকে মুসলমানদের বিরুদ্ধে প্রস্তুত করে নিলো। 

যখন সমন্ত লোক প্রস্তুত হলো, তখন থামা'আহ্‌ গোত্রের কিছু সংখ্যক লোক বিশ্বকুল সরদার সাল্লারাহু তা'আলা আলায়হি ওয়াসাল্লামকে কাফিরদের ক! 
ব্যাপক প্রস্তুতি সম্পর্কে =এহি করলো । এ সংবাদ পাওয়া মাত্রই হুযূর (দঃ) হযরত সালমান ফারসী এাদিয়াল্লাহু তা'আলা ত্রান্হুর পরামর্শ মতো, খন্দকত 
খননের কাজ আরম্ভ করালেন । এ খন্দক ঘননে মুসলযানদের সাথে বিশ্বকুল সরদার সাল্লারাহু তা“সআল! আলায়হি ওয়াসাল্লাম নিজেও কাজ করেছিলে? 
মুসলমানগণ খন্দক তৈরী করে যখন অবসরপ্রাপ্ত হলেন তখনই মুশরিকগণ বার হাজার সৈন্যের একটা বিরাট বাহিনী নিয়ে তাদের উপর ঝাপিয়ে পহ্বলো ॥ 
আর সদীপ। তৈয়্যবাহ্‌ অবরোধ করে নিলো। খন্দকই মুসলমানগণ ও তাদের মধাবানে অন্তরায় ছিলো । সেটা দেখে ভাব| হতভস্ হয়ে গেলো আর বলতে 
লাগলো, "এটা এমন এক বাবস্থাপনা, যে সংপর্কে আরবের লোকেরা এখনো পর্যন্ত অবগত ছিলো না ৷” তখন তারা মুসলমানদের রক্ত তীর নিক্ষেপ করতো 


লাগলো ।আর এভাবে অবরোধ ১৫/২৪ দিন পর্যন্ত স্থায়ী হলো । মুসলমানদের মধো ভয়ের সঞ্চার হলো । তারা খুবই ভীত-স্বন্ত ও দষি্তরস্ত হয়ে পড়লেন । 
আল্লাহ তা'আলা সাহাহ্য করলেন । আর কাফিরদের প্রতি প্রচ প্রেরণ করলেন। অত্যান্ত ঠাণ্ডা ও অন্ধকার রাতে হাওয়া তাদের তাব্সমূহ উপড়ে 
(ললো ভাবুর রশিগুলো ছিঁড়ে ফেললো । খুঁটিগলো উপড়ে ফেললো । হঁডি-পাতিলগুলো উল্টিয়ে দিলো । মানুষ মাটিতে লুটিয়ে পড়তে লাগলো এবং 
[ভাল্লাহ্‌ তা'আলা ফিরিশতাদের শ্রেরণ করলেন, যারা কাফিরদেরকে ভীত-স্ব্ত করলেন । তাদের অন্তরসমূহে আতঙ্কের সঞ্চার করলেন। কিন্তু এ যুদ্ধে 
ক্ারশতাগণ নিজে যুদ্ধ করেন নি। 

পর রসূল করীম সাল্লা্রাহু আলায়হি ওয়াসাললা হযরত হুযায়ফাহ্‌ ইবনে ইযামানকে সংবাদ সংগ্রহের জন্য রণ করলেন । তখন সময় ছিলো প্রচ 
কাকের । তিনি হাতিয়ার সঙ্জিত হয়ে রওনা হলেন । রওনা হবার সময় হুযুর সৈয়দে আলম সালাললাহু তা'আলা আলায়হি ওয়াসাল্লাম তীর (হযরত হয়ায়ফাহ্‌) 
[কা ও শরীরের উপর হাত মুবারক বুলিয়ে দিলেন ফলে, ভার উপর ই শীতের ভাৰ পড়তে পারেনি। অতঃপর ভিনি শক্রর সৈন্যবাহিনীর অভ্যন্তরে 
[ক পড়লেন । সেখানে প্রচণ্ড বায়ু প্রবাহিত হচ্ছিলো। আর পাখরের কণা উড়ে উড়ে লোকদের গায়ে আঘাত করছিলো তাদের চোখে ধৃলিকণা পড়ছিলো। 
চুন পাপ লেখা বা করছিলো! 

কির বাহিনীর (তদানিন্তন) নেতা আবু সুফিয়ান বাতাসের এ গতি দেখে উঠে দীড়ালেন, আর ্োরাঈশাদেরকে ডেকে বললেন, “তোমরা গুপ্তচরদের 
পাকে সতর্ক থেকো। প্রত্যেকে যেন আপন আপন পাবর্ীকে দেখে নেয়” এ ঘোষণার পর প্রত্যেকে আপন আপন পার্ক্ব লোককে দেখতে আরম্ 
লা হযরত হখায়ফাহ্‌ ইবনে ইয়ামান বৃদ্ধিমত্তা ও বিচন্মণতার সাথে আপন ডান পান ্যক্তির হাত ধরে জিজ্ঞাসা করলেন, “তুমি কে” সে বললো, 
যবে দ পৰক" 


এরপর আৰু সুফিয়ান বললেন, “হে 
কোরাঈশরা! তোমরা এখন আর এখানে 


বং আল্লাহ তোমাদের কর্ম দেখছেন (২৭)। রে অবস্থান করার পর্যায়ে থাকোলি । অশ্ব ও 


সূরা ৩৩ আহযাব সাৰা £২১ 





টট্টুওলে' মরে শেষ হয়ে গেছে। বনী 
কাযা তাদের প্রতিশ্রুতি তঙ্গ করেছে। 
আমরা তাদের পক্ষ থেকে সন্দেহজনক 
সংবাদ পেয়েছি। হাওয়া যে অবস্থা 
ঘটিয়েছে তা তোমরা দেখছো। সুতরাং 
এখনি এখান থেকে যাত্রা আরম্ভ করো। 
আমি খারা আরম্ভ করলাম ।” এ বলে আবু 
সৃফিয়ান তাঁর উদ্্রীর উপর আরোহণ 
72 | করলেন। অতঃপর গোটা বাহিনীর মধ্যে 
৫১৫৫ ৬৪০ ১৯ শ্াত্রা করো, 
৫3৯০৫ | যার করো” বলে শোরগোল আরম হয়ে 
০০০ প/০৯০  | গেলো । এ দিকে প্রচণ্ড হাওয়া প্রত্যেক 
5 ILLITE | কিছ উনি নিক্ষেপ করছিলো । কিন্ত 
এ হাওয়া এ বাহিনীর বাইরে ছিলো না । 
আনিল - ৫ এখন ও কাফির বাহিনী পালিয়ে বের হয়ে 
লো ।পণ্যসামহী বহন করে নিয়ে যাওয়া তাদের জন দুর হয়ে পড়লো। এ কারণে প্রচুর পরিমাণে যুদ্ধ-সামযী ফেলেই তারা চলে গিয়েছিলো । (জুমাল) 

-২৭. অর্থাৎ তোমাদের খন্দক খনন করা এবং নবী করীম সাল্লাল্লাহু তা'আলা আলায়হি ওয়াসাল্লামের আনুগত্যের উপর অটল থাকা। 
'ন্-২৮. অর্থাৎ উপত্যকার উঁচু দিক পর্ব থেকে, আসাদ ও গাত্ফান গোলের লোকেরা মালিক ইবনে আও নাহাী ও ওয়ায়নাহ্‌ ইবনে হাসান ফ্াযারীর 
লেতৃত্বে এক হাজার লোক একটা দল নিয়ে এবং তাপের সাথে তুলায়হাহ্‌ ইবনে খোয়াইলেপ আসাদী বলী আসাদের লোকজন নিয়ে এবং হয়াই ইবনে 

তব ইহুদী বনী ক্রয়ঘাহুর দল নিয়ে; আর উপত্যকার নিম্নদিকে পশ্চিম থেকে ক্রাশ ও কিনানাহ্‌ গো আব সুফিয়ান ইবনে হারব্‌-এর নেতৃত্বে । 

1-২৯. এবং আতঙ্ক ও ভয়ের কঠোরতার কারণে হতবুদ্ধি হয়ে পড়লো, 

-৩০, তয় ও অস্থিরতা চরমে পৌছেছিলো 

1-৩১. মুনাফিক তো এ-ই ধারণা করতে থাকে যে, মুসলমানদের নাম-নিশানা পর্যন্ত অবশিষ্ট থাকবে না । কাফিরদের এতবড় দল সবাইকে নিশ্চিহ্ন 

ফেলবে । পক্ষান্তরে, মুসলমানদের মনে এ আশা ছিলো যে, আল্লাহ্‌ তা'আলার নিকট থেকে সাহাযা আসবে এবং ভারা বিজয় লাভ করবেন। 
জ্রীকা-৩২. তাদের ধৈর্য ও নিষ্ঠা পরীক্ষার কষ্টি-পাথরের উপর নিয়ে আসা হয়। 


(জল-৩৩, অর্থাৎ বিশ্বাসের দুর্বলতা, 








দর অস্তরগুলোতে রোগ ছিলো (৩৩), 








টীকা-৩৪. এ উক্তিটা মা'তাব ইবনে ক্নশায়র কাফিরদের সৈন্যবাহিনী দেখে করেছিলো যে, 'মুহাগ্মদ মোস্তফা সমমান্রাৎ তা'আলা আলায়হি ওয়াসাল্লাম 
তো আমাদেরকে পারসা ও রোম সম্াজ্যাদবয় বিজয়ের প্রতিশ্রুতি দিচ্ছেন; অথচ অবস্থা এ যে, আমাদের মধ্যে কারো এতটুকু অবকাশও নেই যে, আমরা 
আপন বাসস্থান থেকে বের হতে পারি । সুতরাং এ-ই প্রতিশ্রুতি নিছক প্রতারণা মাত্র ' (নাউযুবিল্লাহ) 





চীকা-৩৫. অর্থাৎ মুশাকিকদের একটা [ দূর তত আহাৰ ন নত 
দল 

চীকা-৩৬. এ উণ্টা মুনাযিকদদেরই । [কিউ রর ও ডিশ দেশনি, 1৫ 50৮68 
তারা. মদীনা-তৈযাবাহকে প়সরাব' [কত ্রভারণারই (৩৪) । 

বলেছে। ১৩. এবং যখন তাদের মধ্যে একদল লোক 


(৩৫). ‘হে মদীনাবাসীগণ (৩৬)! এখানে Js ei RS 


(তোমাদের অবস্থানের স্থান নেই (৩৭), তোমরা || ৭ 





মাস্আল= মুসলমানদের জন্য 
হয়াসরাব খলা উচিত হবে শা। 
হাদীস শরীফে মদীনা ঠতয়াবাহকে 
হয়াসরাব বলার নিষেধ এসেছে। হযুর 
বিশ্বকুল সবদাৱ সাল্লালাহ তা"তালা 
আলায়হি পযাসাল্ামের নিকট মীনা 
়াবহকেইস্াস্রাববলা অপছন্দনীয় 
ছিলো । কেননা, ইন়াসরান-এর অর্থ 
ভালো নয় 


চীকা-৩৭, অর্থাৎ রুহ সালাহ | তবে অবশ্যই তাদের দাবী পূরণ করে বসতো 


তাআলা আলাযহি ওয়শাগ্লামের দেনা 
(৩৯) ৷ এবং তাতে বিলম্ব করতো লা, কিন্তু 
বাহিনীতে, 


চীকা-৩৮. অর্থাৎ বলী হারিলাহ ও যনী 
£ ৰ, 
চীকা-০৯, অর্থাৎ ইসলাম থেকে ফিরে | করবে না এবং আ্লাহ্র (সাথে কৃত) অঙ্গীকার 








যেতো। সম্বন্ধে জিজ্ঞাসা করা হবে (৪০)। 
চীকা-৪০. অৰ্থাৎ আখিরাতে আল্লাহ |১৩. আপনি বলুন! ‘কখনো তোমাদের নাহ 
আলা করল নস করা উপকালে আসবে গা]. 8১3080503 
কেন তা পু বা হলোনা! [অথবা হত্যার ভয়ে পলায়ন করো (৪৯) । এবং he EAE NET 
চীকা-৪১. কেননা, যা অদৃষ্টে আছে তা | তখনও তোমাদেরকে দুনিয়া ভোগ করাত দেয়া EE 
অবশ্যই সংঘটিত হবে। [হবে না, কিনু সামান্য (৪২) ৷' ০ 
৩ ১২১৮০০১৬৭ টু So সি 
১ তবুও পলায়ন করে সল্প শংখ এ 
(বারা বকা |পারে- যদি তিনি তোমাদের অমঙ্গল চান (৪৩) Je ESSE 
দুনিয়াকে তোগ করবে। বস্তুতঃ এটা [অথবা তোমাদের প্রতি অনুগ্রহ করতে ইচ্ছা রা 


একটা সংক্ষিপ্ত সময় করেন (৪8)?' এবং তারা আল্লাহকে ব্যতীত 


অভিভাবক পাবে কোন 
চীকা-৪৩. অর্থাৎ তার নিকট যদি কী ২ 


(তোমাদের হত্যা অথবা মৃত্যু অবধারিত কা 
পাঞে, তৰে কেইদ্রীভূক করতে [১ নিশ্চয় আল্লাহ্‌ জানেন তোমাদের মধ্যে 394525545% 
উহা i তাদেরকে, যারা অন্য লোকদেরকে জিহাদে চি 
(অংশগ্রহণে) বাধা দেয় এবংআপনভাইদেরকে “ses 
|বলে, ‘আমাদের দিকে চলে এসো (8৫)! এবং 
স্ীকা-৪৫. এবং বিধবকুল সরদার মুহাক্মদ এ 
মোস্তফা সাল্লল্লাহু তা'আলা আলায়হি হি জাল =" 
ওয়াসাল্লাষকে ত্যাগ করো; তার সাথে জিহাদে অংশ গ্রহণ করোনা। ভাতে প্রাণের আশঙ্কা আছে। 


শানে নুধূলঃ এ আয়াত যুনাফিকদের গুসঙ্গে অবতীর্ণ হয়েছে। তাদের নিকট ইহুদীগণ এ বলে খবর প্রেরণ কলে, “ভোমরা কেন নিজেদের পরাপতুলো 
আৰ সুফিয়ানের হাতে বিনাশ করতে যাচ্ছো! তার সৈন্যরা এবার যদি তোমাদেরকে হাতের নাগালে পায়,তবে তোমাদের থেকে কাউকেও জীবিত ছাড়বে 








টীকা-৪৪. নিব্যপত্ত ওসুস্থতাদান করে, 

















মরা তোমাদের ব্যাপারে শঙ্কাবোধ করছি। তোমরা আমাদের ভাই ও প্রতিবেশী । আমাদের নিকট এসে যাও!"এ সংবাদ পেয়ে আবদুল্লাহ্‌ ইবনে 
করাই ইবনে সৃলূল মুনাফিক এবং তার সঙ্গী, যারা মু'মিনদেরকে আবু সুফিয়ান ও তার সঙ্গীদের ব্যাপারে তয় প্রদর্শন করে রসূল করীম সাল্লাল্লাহু তা'আলা 
আলরহি ওয়াসারামের সাথে যুদ্ধ করতে বাধা দিচ্ছিলো । আর এতে তারা খুব চেষ্টা চালিয়েছিলো। কিনতু যে পারিযাণে তারা প্রচেষ্টা চালিয়েছিলো, মু'খিনদের 


কত ও হিরা ততই বৃদ্ধি পেতে লাগলো। 














পারা £২১ 
অংশ গ্রহণ করে না, কিন্তু অল্প সংখ্যকই SLI এ 
১৯. তোমাদের সাহায্যের ব্যাপারে কৃপপতা ESPNS HE 
অতঃপর যখন ভয়-ভীতির সময় আলে, ৫০০ 
৯০৮০০ জি... 04850 
ভাকিয়ে আছে যেন তাদের চোখগুলো AIG SN 
খাচ্ছে ও ব্যক্তির মতো, যাকে 29৩০ ০ 
০ on 











অতিবাহিত হয়ে যায় (৪৭), তখন তারা 
সমালোচনা করতে থাকে তীস্ম 
, গণীমতের মালের লোভে (৪৮) । এসব 
ঈমানই আনেনি (৪৯), তখন আল্লাহ্‌ 
কার্যাদি নিক্ষল করেছেন (৫০) এবং! 
আল্লাহ্‌র জন্য সহজ । 

৯০. তারা মনে করছে যে. কাফিরদের সৈন্য 
1 এবনো চলে যায়নি (৫১); এবং যদি 
দ্বিতীয় বার আসে, তবে তাদের (৫২) 


নিশ্চয় তোমাদের জন্য রসূলুল্লাহ 


শেষ দিবসের আশা রাখে এবংআল্লাহ্‌কে খুব 


ল্রাহ্‌ ও তার রসূল (৫৮) এবংসত্য বলেছেন 


Eset 


লে 
ও তরে 
তে 
তা 
EE 


- তিন 
FAB 


48509 
এ 
SECS EE 


AIOE 


















আনহ্ষিপ - ৫ 





টীকা-৪৬. রিয়া এবং লোক-দেখানোর 
উদ্দেশে 

ভীকা-৪৭. এবংনিরাপত্তা ও গণীষতের 
মাল অজিতি হয়, 

ঢীকা-৪৮. এবং এ কথা বলে, 
“আমাদেরকে গণীমতের অংশ বেশী 
দাও । আমাদেরই কারণে তোমরা বিজয়ী 
হয়েছে।" 

ঢীকা-৪৯. বান্তবিকপক্ষে, যদিও তারা 
সুখে ঈমান প্রকাশ করেছে, 

টীকা-৫০. অর্থাৎ যেহেতু তারা বাস্তবিক 
পক্ষে মু'মিন ছিলো না, সেহেতু তাদের 
সমস্ত প্রকাশ্য আমল (কর্ম), যেমন- 
জিহাদ ইত্যাদি, সবই ক্ল করা হয়েছে। 
ীকা-৫১. অর্থাৎ যুনাফিকগণ আপন 
কাপুরুষতা ও অকৃতকারভার কারণে 
এখনো পর্যন্ত এ কথা মনে করছে যে, 
বাইশ ওশাত্ফান ণোতীয় কাফিরণণ 
এবংইহদীগণপ্র্খ এখনো পর্যন্ত ময়দান 
ছেড়ে পলায়ন করেনি যদিও বাস্তব অবস্থা 
এ ছিলো যে, তারা পালিয়ে গেছে। 
টীকা-৫২. অর্থাৎ মুনাফিকদের স্বীয় 
লৈরাশা ও অকৃতকার্মতার কারণে এ 
অভিপ্রায় ও 

ভীকা-৫৩. মদীনা তৈয়াবাহয় 
যাতায়তকারীদের নিকট 

চীকা-৫৪. যে, মুসলমানদের কিপরিণতি 
কি অবস্থা হলোঃ 

চীকা-৫৫. লোক-দেখানো ও ওযর- 
আপত্তি পেশ করার জন্য, যাতে এ কথা 
বলার সুবোগ থাকে যে, “আমরাও 
তোমাদের সাথেজিহাদে শরীক ছিলাম" 
চীকা-৫৬. তার ভালভাবে অনুসরণ 
করো, আল্লাহ্র দ্বীনের সাহায্য করো এবং 
রসূল করীম সাল্লাল্লাই তা'আলা আলায়হি 


অ্ালামের সঙ্গ ত্যাগ করো না বিপদাপদে ধৈর্যধারণ করো আর রসূল করীম সাল্লন্তাহ তা'আলা আলায়হি ওয়াানলামর সুন্াতসমূহ অনুসারে চলো। 


উত্তম 


[িক-৫৭. প্রত্যেকটি সুযোগে তাকে স্মরণ করো- খুশীতেও,দঃখেও; অভাবেও ্বাছনযোও। 
কা-৫৮. তা হচ্ছে- “তোমরা কষ্ট ও বিপদের সম্মুখীন হবে এবং তোমাদেরকে পরীক্ষা করা হবে। আর পূর্ববর্তীদের ন্যায় চোমাদের নিকট বিভিন্ন 


আপদ-বিপদ আসবে। শক্রবাহিনী একত্রিত হয়ে তোমাদের উপর আক্তমণ চালাবে। কিন্তু পরিণামে তোমরাই বিজয়ী হবে । তোমাদেরবেই সাহায্য করা 
হবে” যেমন- আল্লাহ্‌ তা'আলা এরশাদ করেন-17:৫445 51৯ ৫) USAC Cs ২0118 ই 
(অর্থাৎ তোমরা কি এটাই মনে করেছো যে, তোমরা এমনভাবে জান্নাতে প্রবেশ করবে এবং তোমাদের নিকট আসবে না (বিপদসমূহ) যেমন এসেছিলো 
তোমাদের পূর্ববর্তীদের নিকট?! 

হযরত ইবনে আববাস রাদিয়াল্লাহু তা'আলা আনহুম থেকে, বর্ণিত, বিশ্বকুল সরদার সাল্লাল্লাহু তা'আলা আলায়হি ওয়াসাল্লাম আপন সাহাবীদদেরকে এরশাদ 
ফরমানেন- “পরবর্তী নয় অথবা দশ রাতের মধ্যে তোমাদের প্রতি শত্রু বাহিনী আসবে ৷" যখন তারা দেখলেন যে, এ মেয়াদের মধ্যে শক্ত বাহিনী এসে 
পড়েছে, তখন বললেন, "এ'তো ও প্রতিশ্রুতি, যা আল্লাহ্‌ ও তার রসূল আমাদেরকে, দিয়েছিলেন” 

টীকা-৫৯. অর্থাৎ তিনিযে সব প্রতিশ্রুতি 
দেন সবই সত্য, সবই নিশ্চিতভাবে 








বাস্তবায়িত হবে। আমাদেরকে সাহায্যও ঠা 

আল্লাহ ও তীর রসূল ৫৯)। আর এটা ছারা CES 280505 pect 
করা হবে, আমাদেরকে বিজয় দেয়া | তাদের বৃদ্ধি পায়নি, কিন্তু ঈমান ও 26555 ১৪ 
হবে। মন্ধা সুকাররামাহ, রোম, পারসাও |সন্ুষ্টির উপর সনুষ্ট থাকা । ৬৬৮০ 
বিজিত হবে। 


২৩. যুসলযানদের মধ্যে কিছু এমন পুরুষ 7:24 রর 
চীকা-৬০. হযরত ওসমান পণী, হযরত [রয়েছে যারা সত্য প্রমালিত টি 8০৪০৬ ০৫৯৩ 
তালহা, হযরত সাঈদ ইবনে বায়দ, | অঙ্গীকার তারা আল্লাহ্র সাথে করেছিলো (৬০); | 
হযরত হামঝাহ্‌ এবং হযরত স্‌ 'আব | সৃতরাং তাদের মধ্যে কেউ কেউ আপন যানত 


(রাদিয়াল্লাহ আনহুম) প্রমুখ মানত |পূর্ণ করেছে (৬১), এবং কেউ কেউ অপেক্ষা 
করেছিলেন যে, তারা যখন রসূল করীম 


সাশাল্লাহ তা'আলা আলায়হি ওয়াসা্লাযের 

সাথে জিহাদ করার সুযোগ পাবেন তখন 

অটল থাকবেন, শেষ পর্যন্ত শহীদ হয়ে 

যাবেন। তাদের সংপর্কে এ আয়াতে 

এৱশাদহয়েছেযে, তারা তাদের অঙ্গীকার 

সত্য প্রযাণিত করে দেখিয়েছেন । 

ীকা-৬১. জিহাদে অবিচলিত থাকেন, 

শেষ পর্যন্ত শহীদ হয়ে গেলেন । যেমন- 

হযরত হামযাহ্‌ ও হযরত মাস্‌'আৰ 

রাদিয়াল্লাহু তা'আল। আন্হুষা। 

টাকা-৬২ এবংশাহাদতের জনাঅপেক্ | যুদ্ধের জন্য যথেষ্ট ছিলেন (৬৬); এবং আল্লাহ্‌ 

করছেন, যেমন হযরত ওসমান ও হযরত | শক্তিমান, সম্মানের অধিকারী । 

তালহা রাদিয়াল্লাহু তা'আলা আ sf. +2 
অনহমা! | এবং যে সব কিতাবী তাদেরকে সাহায্য 5228. SALLI ; 

চীকা-৬৩. নিজেদের অগীকারের উপর | করেছিলো (৬৭) তাদেরকে তাদের দূর্গগুলো 

তেমনিতাবেই অবিচলিত থাকে; খারা “ 

শহীদ হয়েছেন তারাও, যারা শাহাদতের Fr 

জন্য অপেক্ষা করে আছেন তাঁরাও ৷ 

এতে এ সব মুনাফিক ও রুগ্ন-হদয়সম্প্রী লোকদের প্রতি ইঙ্গিত ( ) করা হয়েছে যারা আপন অঙ্গীকারের উপর প্রতিষ্ঠিত থাকেনি। 

ীকা-৬৪. অর্থাৎ ক্রাঈশ ও গাত্ফান ইত্যাদির বাহিনীকে, যাদের কথা উপরে উল্লেখ কা হয়েছে। 

ভীকা-৬৫. অকৃতকার্য ও ব্যর্থ হয়ে ফিরে গেছে। 

টীকা-৬৬. শত্রুরা ফিরিশ্ৃতাদের তাক্বীর ও বাতাসের ভয়াবহতার কারণে পালিয়ে গেলো; 

টীকা-৬৭. অর্থাৎ বনী কৌরায়যা রসূল করীম সাল্লান্তাহ তা'আলা আলায়হি ওয়াসাল্লামের মৃকাবিলায় কোরাঈপ ও গাতৃফান ইত্যাদি সখিলিত বাহিনীর 

সাহাযা করেছিলো। 


শান্তি দেন যদি চান অথবা তাদেরকে তাওবার 
তৌফিক প্রদান করেন । নিশ্চয় আল্লাহ ক্ষমাশীল, 
দয়ালু । 








০০০৫ 








চীকা-৬৮. এতে বনী করায়যাহ্র বিরুদ্ধে অভিযানের বিবরণ রয়েছে। ৪র্থ অথবা ৫ম হিজরীর যিলক্‌দ মাসের শেষের দিকে এই যুদ্ধ সংঘটিত 
ছিলো । যখন খন্দকের যুদ্ধে রাত্রি বেলায় শ্রুবাহিনী পালিয়ে গেলো, উপরোল্রেখিত আয়াতে যা বিবৃত হয়েছে, এ রাতের পর সকালে রসূল করীম 
সাল্াল্তাহ তাআলা আলায়হি ওয়াসান্তাম ও সাহাবা কেরাম মদীনা তৈয়্যবায় তাশরীফ নিয়ে এলেন। অতঃপর হাতিয়ার রেখে দিলেন এ দিন যোহরের 
আয় যখন বিশ্বকুল সরদার সাল্লল্লাহু তা'আলা আলায়হি ওয়াসাল্লামের মাথা মুবারক ধৌত করা হচ্ছিলো ,তখন নিল আমীন হাযির হলেন এবং চিনি 
আয করলেন, হুমূর (দঃ) হাতিয়ার রেশে দিয়েছেন ফিরিশৃতাগণ চল্লিশ দিন যাৰং হাতিয়ার রাখেননি আল্লা তা'আলা-আপনাকে বনী ক্রোায়খাহর 
দিকে অগ্রসর হবার নির্দেশ দিচ্ছেন।" 
তুর (সঃ) নির্দেশ দিলেন- ঘোষণা দেয়া হোক, "বারা আলুগতাশীল হয় তারা যেন বনী ক্তবোরয়যাহয় গিয়েই আসরের নামায সম্পন্ন করে” হযুর এ কথা 
আরশাদ ফরমায়ে রওনা হয়ে গেলেন এবং মুসলমানগণও যাত্রা আর করলেন আর একের পর এক হুযুরের খেদমতে গিয়ে পৌছতে লাগলেন এমনকি, 
ক্ষিছু কিছু হযরত এশার নামাযের পরে গিয়ে পৌছেন। কিন্তু তারা তখনও আসরের নামায পড়েন নি। কেননা, হুযুর (দঃ) বন্‌ ক্বেরোয়যায় পৌছে আসরের 
নামায আদায় করার নির্দেশ দিয়েছিলেন। সে কারণে ও দিনে তারা আসরের নামায এশার নামাযের পরেই সম্পন্ন করেছিলেন। আর এ জন্য তাদেরকে 
না আল্লাহ্‌ তা'আলা পাকড়াও করেছেন, না রসূল করীম সাল্লাল্লাহু তা'আলা আলায়হি ওয়াসাল্লাম । 
ইসলামী-লক্র পঁচিশ দিন যাবত বনী 
- আা়যায়কে অবস্রোধ করে র্াখলেল। 
SICH HIG, এতে তারা (বনী ্োরায়াযাহ) অপারগ 
& 45114854988 | হয়ে গেলো। আল্লাহ্‌ তা'আলা তাদের 
অন্তরে আতন্কের সঞ্চার করলেন। রসূল 
করীম সাল্লাল্লাহু তা'আলা আলায়হি 
ওয়াসাল্লাম তাদেরকে বললেন, “তোমরা 
5৮50065১464 | কি আমার নির্দেশে দূর্গ থেকে নেমে 
ছি . - 6584৫া০৮০ | আসবে?” তারা তাতে অন্বীবৃতি 
চাদের সম্পদের (৭১) এবং ভূমির, যা ৩৬৪ 59580 , | আনলো । অতঃপর হুযূর এরশাদ 
রা এখনো পদানত করোনি (৭২)। এবং 150064 % | কৰমালেন, তোমারকি*আটসা গোবের 
প্রত্যেক বন্ধুর উপর শক্তিমান । সরদার *সা*আদ ইবনে মু'আয্‌'-এর 
নির্দেশে নেমে আসবে” তারা তাতে 
ষ্ঠ সম্মতি জানালো । আর সা'আদ ইবনে 
বস্তু ভার মু'আষঞে তাদের সম্পর্কে নির্দেশ 
হে অদৃশোর সংবাদদাতা (নবী)! $৫395395564146 | (চারের রায়) দেয়ার জন্য নিয়োগ 


এ AT | নিৰ্দেশ দিলেন, 
এ] হস আন, 


সূরা £ ৩৩ জাহ্যাৰ ৭৯ 
অবতরণে বাধ্য করেছিলেন (৬৮) এবং 





স্ত্রীলোক ও ছেলেমেয়েদেরকে বন্দী করা 
| হক 


অতঃপর মদীনা শরীফের বাজারে খন্দক 
দন করা হলো। আর সেখানে এনে তাদের সবার শিরশ্ছেদ করা হলো । এ সমস্ত লোকের মধ্যে বনী নহীর গোত্রের নেতা হুয়াই ইবনে আখ্তাৰ এবং 
ৰদ ক্রায়যাহ্‌ গোত্রের নেতা কা'আব ইবনে আসাদও ছিলো। এরা ছয়শ বা সাতশ যুবক ছিলো, যাদের শিরশ্ছেদ করে খন্দকের মধ্যে নিক্ষেপ করা 
হয়েছিলো । (মাদারিক ও জুযাল) 

লিক. ৬৯. অর্থৎ যুদ্ধকারীদেরকে 

জীকা-৭০. স্ত্রীলোক ও ছেলেমেয়েদেরকে। 

[4 -৭১. নগদ টাকা-পয়সা, মাল-সামন্রী ও গৃহপালিত পশু- সবই মৃসলমানদেৱ করায়তে এসেছিলো । 

[চকা-৭২. এ "ভূমি" মানে “খায়বার',যা ক্বরায়যাহ্‌ বিজয়ের পর মুসলমানদের হাতে আসে। অথবা এ সমস্ত তু-খণ বুঝানো হয়েছে, যেগুলো হিয়ামত 
(মন্ত বিজিত হয়ে মুসলমানদের হস্তগত হবে। 

[ীকা-৭৩. অর্থাৎ যদি তোমাদের অধিক সম্পদ ও ভোগ-সামন্রীর দরকার হয় 


সন শুযুলঃ বিস্বকুল সরদার সায্যান্াহ তা'আলা আলায়হি ওয়াসাল্লামের পবিত্র বিবিখণ তার নিক পারব সামী চাইলেন এবং দৈনন্দিন ব্যয়ের পরিমাণ 
বধ করার জন্য দরখাস্ত করলেন। এখানে তো পূর্ণ 'দৃিয়া ত্যাগ' ( ২; ) ছিলো। পারি সামযী ও তা পুজ্জিভৃত করে রাখা পছন্দনীয়ই ছিলো 














না । এ কারণে, তা হুযুরের পবিত্রতম মনে কষ্টদায়ক (অনুভূত) হলো। আর এ আয়াত শরীফ অবতীর্ণ হলো এবং পবিত্রতম বিবিগণকে ইখতিয়ার দেয়া 
হলো । তখন হযুরের নয়জন বিবি ছিলেন। পাচজন কৌবা্শী ছিলেন । তারা হলেন! ১) হযরত আয়েশা বিনতে আবূ বকর ছিন্দীক্‌ রাদিয়ারাহু তা'আলা 
আন্হমা, ২) হ্যরত হাফ্সাহ্‌ বিনতে ফারূক, ৩) উচগে হাবীবাহ্‌ বিনতে আবী সুফিয়ান, 8) উদ সালমাহ্‌ বিনতে আবী উমাইয়া এবং ৫) সাওদা বিনতে 
যাম্‌'আহ্‌ । আর চার জন অক্োরাঈন্সী বিবি ছিলেন। তারা হলেন$৬) বয়নাব বিনতে জাহ্‌শ আসাদিয়াহ্‌, ৭) মায়মূনা বিনতে হারিস হিলালিয়াহ্‌, ৮)সফিয়াহ্‌ 
বিনতে হুয়াই ইবনে আখতাব খায়বারিয়াহ্‌ এবং ৯) জুয়ায়রিয়াহ্‌ বিনতে হারিস যুত্তলাক্যিহ রাদিয়াল্লাহ তা'আলা আন্হত্া। 

বিশ্বকুল সরদার সাল্লাল্লাহ তা'আলা আলায়হি ওয়াসাল্লাম সর্বপ্রথম হযরত আয়েশা রাদিয়াল্লাহু তা'আলা আন্হাকে এ আয়াত পাঠ করে শুনিয়ে ইখতিয়ার 
দিলেন আর এরশাদ ফরমান- “রা করো না। আগনমাতা-পিতারসাথে পরামর্শ করেযাসিদ্ধা্ত হয় সেই মোতাবেক কাজ করো” তিনি আরয করলেন, 
“হুযুরের ব্যাপারে পরামর্শ কিভাবে! আমি আল্লাহকে, তার রসূলকে এবং পরকালকেই চাই৷” অন্যান্য বিবিগণও একই জবাব দিলেন। 


মাস্ম্বালাঃ যেই বিবিকে ইখতিয়ার দেয়া হয়, সে যদি স্বীয় স্বামীকেই খহণ করে, তবে তালাক্‌ সংঘটিত হয়না; কিনতু যদি নিজেকেই ইখতিয়ার করে, 
তবে আমাদের মযহাব অনুযন্ী “ ৩5১ 5১.৮ " (চূড়ান্ত তালাক) সংঘটিত হয়। 

টীকা-৭৪. যেই বিবির সাথে বিবাহের 
পর সহবাস করা হয় কিংবা "বিশুদ্ধ 
নির্জনতা’ (৯২১১০০১৯, ) হয়, 
তাকে তালাক দেয়া হলে কিছু মাল- 
সামী প্রদান করা সুজ্তাহাব । আর সেই 
সাময়ী হচ্ছে- তিনটা কাপড়ের সেট। 





লারা ঃ ২১ 


Sd Cres 









২:৯. আর যদি তোমরা আল্লাহ্‌ এবং তার 47595 

এখানে মল-সামগর দার এটাই উদ্দেশয। [রসূল ও পরকালের ঘর চাও,তবে নিশ্চয় আল্লাহ্‌ SacI 
মাসআলাঃ যেই দিদির মহর'নির্ারিত | তোযাদের সংৎকর্মপরাযণা নারীদের জন্য মহা 96৯30 
নাহয়, তাকে যদি সহবাসের পূর্বে ডালাক্‌ [প্রতিদান প্রস্তুত করে রেখেছেন" ORE 
দি নলের ৩০. হে লবীর ত্রীপণ! তোমাদের মধ্যে যে 

রর es ঃ চিন? 

ঃ স্পষ্ট লজ্জার পরিপন্থী কোন দুঃসাহস দেখায় is AAI 
টীকা-৭৫- কোন ক্ষতি ব্যতীত । | (৭৬), তবে তার উপর অন্যান্যদের চেয়ে ৬৯৪৪ রর 
ীকা-৭৬. যেমন স্বামীর আনুগত্যের [ছিপ শাস্তি প্রদান করা হবে (৭৭) এবং এটা, ORARMIFW IES 


মধ্যে কোনরূপ সংকোচ করা, তার প্রতি 
রূঢ় আচরণ করা। কেননা, অশ্রীলতা 
থেকে আল্লাহ্‌ তা'আলা নবীগণের (আঃ) 
বিকিণকে পবিত্র রাখেন। 


টীকা-৭৭. কেননা, যে ব্যক্তির শ্রেষ্ঠত্ব বেশী হয় তার দ্বারা যদি কোন ক্রটি সম্পন্ন হয়, তবে তার ক্রি ও অন্যান্যদের ক্রুটি অপেক্ষা অধিক জঘন্য বলে 
সাবাস্ত করা হয়। 


মাসত্বাল৷ঃ একারণে আলিমের গুণাহ্‌ ূর্খের গুণাহু অপেক্ষা অধিক মন্দ হয়, একই কারণেই আযাদগণের শাস্তি শরীয়তে ীতদাসদের চেয়ে বেশী নির্ধারিত 
হয়। আর নবী আলায়হিস্‌ সালাত ওয়াস্‌ সাপ্লামের বিবিগণ সম জাহানের নারীগণ অপেক্ষা অধিক ফরমীলত রাখেন। এ কারণে তাঁদের সামান্য কথাও 
কঠোর পাকড়ওয়োগ্য। 


বিশেষ দষ্টবাঃ "ফাহিশাহ্‌’ শব্দটা যখন ‘_১)= (নিষ্ট) রূপে ব্যবহৃত হয়,তখন তা দ্বারা “যিনা ও বলাৎকার' (4.1) উদ্দেশ্য হয়। আর যদি 
৭০১৬৯৬০৯৪5০ হয়ে ব্যবহৃত হয়, তাহলে, তা দ্বারা 'সমন্ত গুণাহ্‌ ই উদ্দেশ্য হয় ॥ আর যদি ₹-১৬-০১-৭৯৮৫১ হয়ে ব্যবন্ধত হয়, তবে 
ভা দ্বারা স্বামীর অবাধ্যতা ও পারিবারিক ভীবনে অশাত্তি সৃষ্টি করা’ বুঝ্চালো হয়। এ আপ্মাতে১-৯৬০৭১--% হিসাবে ব্যবহৃত হয়েছে। এ কারণে 
স্বামীর আনুপতো কুটি ও কড় বাবহার'-এর অর্থ গহণ করা হয়েছে। যেমন- হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তা*আলা আন্ছমা থেকে বর্ণিত হয়েছে। 
জ্যোল ইত্যাদি) * 


আল্লাহর জন্য সহজ । * 











*% একবিংশতিতম পারা সমাপ্ত। 


